পরমহংস-পরিব্রাজক 
শ্রীমদ্‌ ব্রহ্মা নন্দগিরি-সহ্কলিতা 


শাক্ত[নন্দ-তরঙ্গিণী 


পণ্ডিত-প্রনর- 
শ্রীযুক্ত পঞ্চানন শাস্ত্র 
তর্ক-সাংখ-€বদাস্ত তীর্থ 
সম্পাদিতা 


এছ অন্দিত। 


আগমানুসন্ধান-সমিতি-সম্পাদক 
শ্রীযুক্ত বিভুপদ্দ ঘোষ 
প্রকাশিতা 


ঈ্গাব্দ--১৩৪৯ 


প্রাধিস্থান--্ত্ীযুক্ত বিভূপদ ঘোষ 


৭এ, চালতা বাগান £লন 
ও 


প্রধান প্রধান সংস্কৃত পুস্তকালয় 


প্রিন্টার--শ্রীরাখালচন্ত্র খাড়া 
এমায়েন্ড প্রি্টিং ওয়ার্কস 
১৫, ডি, এল, রায় ইরা, কলিকাতা | 


নিবেদন 


মহংস পরিব্রাজক শ্রীমদ ব্রঞ্জানন্দ গিরি-কৃত “শাক্তানন্দতরঙ্গিণী” প্রায় 
ঘুরেব অধিক কাল বন্বস্থ থাকিয়া ভগবৎ কৃপার, “আগমান্গসন্ধান-সমিতি'র 
ক চেষ্টায় ও সন্ধদৰ পাঁঠকবর্গের শুভেচ্ছা আজ লোঁকলোচনের গোঁচরে 
ছ| “আগমানুপন্ধান-মমিতি' এ বাব ২২খনি তন্ব গ্রন্ দেবনাগর অক্ষরে 
করির। প্রকাশ কবিবাছেন। কোন গ্রন্থই বঙ্গাক্ষবে মুদ্রিত হয় নাই, 
ন9 কোন গ্র্থে প্রদত্ত হয় নাই। আজ হঠাৎ সেই সমিতি হইতে 
দের সহিত বঙ্গাক্ষরে পুস্তক মুদ্রিত হইল দেখিয়া অনেকেই ইহার কারণ 
। ইচ্ছুক হইবেন। তাই সর্প প্রথমে ইহার কারণ বল! আবগ্তক। 
প্রকাশিত তন্ব গ্রন্থের প্রকাশ ও প্রচারের উদ্দেগ্ত লইষ। মহা প্রাণ স্ব্গীন সার 
গরফ. ও স্বর্গীয় অটলবিহারী ঘোষ মহাঁশঘ এই সমিতির প্রতিষ্ঠা করেন। 
স্বর্গীয় দ্বারবঙ্গেশ্বর রামেশ্বর সিংহ বাহাছ্র ইহার প্রধান পুষ্ঠপোঁবক ছিলেন। 
5; তীহারই প্রদত্ত অর্থে সনিতি হইতে পর পর কবেকখানি তন্থ প্রকাশিত 
বহু পাঠক ছুর্বোধ সংস্কতের অর্থগ্রহণে অসমর্থ হইয়। বঙ্গানুবাদেব সঠিও 
রে পুস্তক প্রকাশের অনুরোধ জানাইয়াছিলেন ; কি্ত সমিতির অধৈতানক 
!ক স্বীয় অটলবিহারী ঘোধ মহাশয়, কতৃপক্ষের সিদ্ধান্তানুসারে সে অনুরোধ 
করিতে পারেন নাই। তাহার প্রবান কারণ _বঙ্গাক্ষরে মুদ্রিত পুস্তক 
তর ও অন্য দেশের পাঠকগণেব স্থখপাঠা হব না। দেবনাগর 'অক্ষরেব সহিত 
)্ঞ ব্যক্তিমাত্ই পরিটিত বণিয়। এ যাবৎ দ্বেবনাগর অক্ষরেই এই লমিতি 
; তন্ত্র গ্রকাশিত হইতেছে । : 
বগত সাত বৎসরের মধো সমিতি হইতে লক্ষ্ণেন্্র দেশিক কৃত শশারদাতিণক”* 
চাধ্য কৃত “প্রপঞ্চসার+ মহাঁকৰি কালিদাস কৃত “চিদ্গগনচন্দ্রিকা”, নরসিংহ 
কৃত “তারাভক্তি-স্ধার্ণব”, পূর্ণানন্দকূত “ষট্চক্রনিরূপণ”, (৩র সং)ও “তন্ত্াভিধান” 
| সং ) প্রকাশিত হওয়ায় সমিতির সঞ্চিত অর্থ যখন প্রায় নিঃশেষ হইবার উপক্রম 
ঠিক সেই সময়েই প্রধান পৃষ্ঠপোষক দারবন্গেশ্বর ( “শীরদা তিলক” ও 'প্রপঞ্চসাঁর' 
শ করিয়! ) স্বর্গত হইলেন। সার জন উডরফ ও অটলবাবু “চিদ্গগন-চ্ত্রিকা” 
সে দিয়াই মহাপ্রয়াণ করিলেন । বর্তমান দ্বারবঙ্গেশ শ্রীযুক্ত কামেশ্বর সিংহ বাহাদুর 
/লবাবুর নুযোগ্য পুভ্র শ্রীযুক্ত বিভূপদ ঘোষ মহাঁশয়কে সম্পাদক নিযুক্ত 
য়া নিশ্চিন্ত হুইলেন। শ্রীযুক্ত বিভূপদ বাবু অবৈতনিক সম্পাদক নিযুক্ত 


2/6 


হইয়া পূর্ববসঞ্চিত অর্থে শেষোক্ত তিনখানি গ্রশ্থ প্রকাশ করিলেন। এদিকে মহাঁসমরের 
রণছুল্দুতি বাঁজিয়া উঠিল। ইউরোপে পুস্তক বিক্রয় বন্ধ হইয়া গেল। সঞ্চিত 
অর্থও পুস্তক প্রকাশে নিঃশেষ হইযা আসিল। তখন সম্পাদক মহাশয় 
একখানি ক্ষুদ্র-কলেবর তন্ত্র প্রকাশের ইচ্ছ। করিলেন। সেই পুস্তকখানি হইতেছে 
--উমাপতি শিবাচাধ্য কৃত শৈব দার্শনিক এন শতরত্ব-সংগ্রহ। সমিতির 
সঞ্চিত অল্প অর্থে ২৮ পাউণড উৎকৃষ্ট দেশী কাগজে এই গ্রন্থখাঁনি প্রকাশিত হইবে 
কিনা সন্দেহ ছিল; তৎসত্েও সম্পাদক মহাশয় সাহস করিয়া পুস্তকখানি প্রেস 
দিলেন। ক্রমশঃ কাগজের মুল্য বাঁড়িয। যাওয়ায় পুস্তক প্রকাশের আশ! নাই 
দেখিয়া সম্পাদক মহাশর হতাশ হইয়া পড়িলেন। তখন সমিতির কতিপয় সুহৃদ 
বঙ্গানুবাঁদের সহিত বঙ্গাক্ষরে তন্ত্র প্রকাশের পরামর্শ দিলেন। আশ|-_বিগ্যান্থ্রাগী 
বাঙ্গালী ধনীর ও শিক্ষিত সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ কর!। তাহা হইলে সমিতি 
পূর্ধের মতই নূতন নূতন গ্রন্থ প্রকাশ করিয়! বিগ্তান্ুরাগী পাঠকগণের মনোরগন 
করিতে সমর্থ হইবে। সম্পাক মহাশয় তাঁহাদের এই শুভ পরামর্শ গ্রহণ করিয়া 
'শাক্তানন্দ-তরঙ্গিণী” সম্পাদনের ভার আমার উপর অর্পণ করিলেন । আমি ইহাতে 
সম্পূর্ণ অযোগ্য হইলেও সমিতির শুভেচ্ছায় অনুপ্রাণিত হ্ইগ্সা ইহার অনুবাদ 
ও সম্পাদন কার্যে নিযুক্ত হই। 

এই পুস্তকের কয়েক ফর্ম মুদ্রিত হইতে না হইতেই কাগজ দুর্খুল্য ত হইলই, 
হৃশ্রাপ্যও হইয়! উঠিল। সম্পাদক মহাশর মহাচিন্তায় পড়িলেন। যাহা হউক, 
/রাজরাজেখ্বরীর অপার অনুগ্রহে সেই সমরে পুস্তক-বিক্রেতৃগণের নিকট হইতে 
কিছু অর্থ সংগৃহীত হর়। সে অর্থে কোন্পে "শাক্তানন্দ-তরঙ্গিণী” ও “শতরত্ব- 
সংগ্রহ' মুদ্রিত হয়। 

এখন ইহার একটা ভূমিকা আবশ্যক। বর্তমানকালে ভূমিকা ন। হইলে সম্পাদকের 
সম্পাদনা পূর্ণ হয় ন!। আধুনিক পাঠকগণও মনে করেন -ভূমিক! না হইলে গ্রন্থও 
পূর্ণাঙ হয় না; কিন্তু আধুনিক যুগের ভূমিকা লেখ! এ ছুঃদমর়ে আমার পক্ষে 
সম্ভব নহে। তাই সংক্ষেপে দুই চারিটা কথ! বলিয়৷ এবারের মত আমার বক্তং” 
শেষ করিব। আশ| করি-_দেশ, কাল, পাত্র বিবেচন| করিয়া! সহৃদয় পাঠকগণ 
আমাকে ক্ষম! করিবেন। ইচ্ছা রহিল-যদি কথনও ইহার দ্বিতীয় সংস্করণ হয়, তবে 
সেই সময়ে ইহার একটা বিস্তৃত ভূমিক। লিখিয়! দিব। 

শাস্কে গস্্” শব্দটা বহু অর্থে প্রযুক্ত হইলেও এমন্্রশান্ত্র' অভিগ্রায়ে উহ! সমধিক 
প্রসিদ্ধ ৷ “তন্ত্র বলিলে সাধারণতঃ আগম, নিগম, যামল প্রভৃতি শান্ত্রই বুঝায়। পরবর্তী 
কালের রচিত আগমশান্ত্ের সংগ্রহ গ্রন্থগুলিও “তন্ত্র নামে অভিহিত হয়। আধুনিক 


৩০ 


গবেষকগণ এই তত্রশীস্ত্রকে অপ্রামাঁণিক বা আধুনিক বলিয়া প্রচার করিলেও (১) 
র্বশান্তদর্শী প্রখ্যাত পূর্বাচাধ্যগণ ইহাকে অপ্রামাণিক বা আধুনিক বলিতে সাহদ 
ত করেনই নাই; পরন্থ বহুভাবে উহার প্রামাণ্য স্থাপনের চেষ্টা করিয়াছেন। 


(১) ডক্টর যু বিয়তোর ভট্টাচার্য্য মহ।শয় “ছদ্মবেশে দেবদেবী” নামক প্রবন্ধে (হর- 
প্রসাদ সম্বর্দন লেখমালাব ২য় খণ্ডের ওয় প্রবন্ধ ) কলা, তার! প্রভৃতিকে বৌদ্ধ দেবতা বলিয়। 
সমর্থন করিতে যে সমন্ত কথার অবতারণ! করিয়াছেন, তাহার সারাংশ এইরূপ ৫-- 

১। হিন্দুত্ত্রে তারামুস্তির আধ্যাগ্রিক ব্যখ্যার অভাঁব। ২। হিন্দুগণ কর্তৃক তারা- 
ধ্যানোক্ত 'পঞ্চমুদ্রা' শব্দের অপব্যাখ্যা ও বৌদ্ধপ্নণের সমীচীন ব্যাথা।। ৩। হিদুতস্ত্রে একজট! 
নামের অর্থ নাই। ৬1 অক্ষোভ্য শর্খের অপব)।খ্যা এবং অক্ষোভ্যের তারার মস্তকে অবস্থিতির 
কাবণ নির্ণয়ে হিন্দুগণের অসমর্থ ও বৌদ্ধগণের সামর্থ্য । ৫ | বৌদ্ধ দেবতা একজটার অবান্তর 
মুন্তি মহাচীনতাগার সহিত হিন্দু ত।রার এ্ক্য। ১। বৌদ্ধ তারার পূর্বে হিন্দুতানার 
অস্তিত্বে প্রমাণাভাব। ৭। বুদ্ধদেবের নিকট বশিষ্ঠের তাঁরামন্ত্রলাভ। ৮ বৌদ্ধ সিদ্ধনাগাজ্জুন 
কর্তৃক তার। পুজার প্রচার । 

আমরা বিনয়তোষ বাবুর এই যুক্তিগুপিকে অকাট্য বলিয়! গ্রহণ করিতে পারি নাই। 
তাহার কাঁবণ সংক্ষেপে বলিতেছি। 

১। কা:--তন্ত্রসার-কার কৃষ্ণানন্দ আগমবাগীশ 'পঞ্চমুদ্রা” পদের যে ব্যাখ্য। করিয়াছেন, তাহ। 
শন্াার্ধমাত্র, আধ্যাজিক ব্যাখ্যা নহে । ভগব।ন্‌ যাঁক্ষ ত্রিবিধ ব্যাখ্যার রীতি দেখাইয়। অধোগ্যের 
নিকট বিছ্যাদ্ান ও বিগ্যার “রহন্তোদঘ।টন নিষেধ করিয়াছেন-_-“বিছ্া1/ হ বৈ ব্রাহ্মণমাজগাম 
গোপায় মা শেবধিষ্টেইহমন্সি। অহ্য়ক।য়।ভনৃজবেহযতায় ন ম1 ব্রয়া বীধ্যবতী তথা শ্যাম” 
(নিরুত্ত ১১২ পৃঃ) সমস্ত তস্ত্রেও এই বিগ্যাগুপ্তি বিহিত হইয়ছে-_“দেবাগ্রিগুরুতক্তায় নিত্যং 
ভক্তিযুতায় চ। প্রদাতব্যমিদং শাস্ত্ং নেতরেভ্যঃ প্রদাপয়েৎ॥ গুঙাদ্‌ গুহাতমং গুহামুহনীয়ং প্রযত্বতঃ | 
নাশিষ্যায় প্রদাতব্যং নাপুক্রায় কদাচন ॥” (শতরত্বসংগ্রহোলেখনীধৃত 'সর্ধবজ্ঞানোত্তর' বচন ) তান্ত্রিক 
সম্প্রদায়ের গুরুগণ উপযুক্ত শিষ্য ব্যতীত অন্তের নিকট কোন রহমত প্রকাশ করেন না, ইহা! আজও 
দেখা ঘায়। যাহা সম্প্রদায় পরম্পরায় রহন্তবিগ্ভারূপে প্রচলিত, তাহ তাহারা গ্রন্থে প্রকাশ 
করিবার চেষ্টা করেন নাই। এই জন্তই তাহার] 'একজটা'' নামের রহস্ত এবং অক্ষোভ্যের তারা- 
মন্তকে অবস্থিতির কারণও নির্ণর করেন নাই। তোড়ল তস্ত্রে অক্ষোভ্যের যে অর্থ দেখ! 
যায়, উহা! রহস্ত বিদ্যা! নহে । স্থতরাং রহস্ত প্রকাশ ন1 করাটা অজ্ঞতার পরিচায়ক নহে । বিশেষ 
তোড়ল তন্ত্রের অক্ষোভ্য এবং তারার মন্তকস্থিত অক্ষোভ্য কি এক ? 

২। কাঃ-মুদ্রা শবের কপাল অর্থ অন্যত্র প্রসিদ্ধ ন] হইলে তস্ত্রে কি উহ্‌ প্রহুক্ত হইতে 
পরে না? বৌদ্ধ শাস্ত্রে যে যে অর্থে যে যে শবের ব্যবহার আছে,,সে অর্থে সে শৰ্ের 
ঘাবহার কি সর্ধববদি-সম্মত? আমর! ত জানি--তস্ত্রেরে এমন কতকগুলি বিশেষ শব্ধ 
আছে, যাহা এন্তত্র নাই। অথচ অন্ক শান্ত্কীরগণ তাহার সমর্থন করিয়াছেন । এখানে 
ইহাও লক্ষ্য কর! আবশ্তক যে, ধ্যানোক্ত শের কোন প্রাধান্ত নাই, অর্থেরই শ্রীধান্ত। 
কপাল পঞ্চক ভূষিত তাঁরাই বখন হিন্দুর উপা্ড, তখন মুদ্রাশব্ের কপাল অর্থ প্রসিদ্ধ ন। হইলেও 


1৬ 





শম্পা শী 


এখানে সেই অর্থই গ্রহণ করিতে হইবে । এই জন্যই কৃষ্ণানদ আগমবাগীশ 'তন্ত্রচড়ামণি' 
ও শঙ্করাচা্যের উক্তি হবার! স্বৃত অর্থের সমর্থন করিয়াছেন। বস্তুত, চিহ্ণার্থক বা! অলঙ্কারার্থক 
মুদ্রা শব্দের এবপ অর্থ অসমীচীন বলা যাষ না। কাঁবণ কাঁলী, তাঁরা প্রভুতিব সুণ্মালা, 
পঞ্চমুদ্র। প্রভৃতিই অলঙ্কার । 

বৌদ্ধগণ মুদ্র! শব্দের যে বাথ ('কণ্ঠিকা ক্চক রত্বকুগুল* ভন্ম স্ত্রকমূ। ষট বৈ পারমিতা এতা 
মুদ্রাৰপেণ যোজিতাঃ |” সাধনম[ল! ) কবিষ।ছেন, তাহা তাবাব ধ্যানে ব। মূর্তিতে দেখ! যায় কি? 
বিনযতোধ বাবু মতে বৌদ্ধ তাঁরা এবং হিন্দু তাবার ধ্যন ও মুত্তি এক। অহি দ ধর্শাবলম্বা 
বৌদ্ধগণেব নবাস্থি ছবাব| মুদ্রা নিম্মাণ পবানুকবপের পরিচাষক নহে কি৯ দেবদেবীব পৃজ। 
দেবদেবীর “ুর্তিতে নরাস্থিব ব্যবহার বেদ ও আগমে দেখ। যায । বুদ্ধেব রচিত কোন 
শাস্ত্রে ইহার উল্লেখ আছে কি” আমর] জানি বুদ্ধেব বচিত কোনই শান্ত্র নাই। বুদ্ধেব দেহ- 
ত্যাগের বহৃকাণ পরে বৌদ্ধ ধম্মেব অধন্পতনের প্রাবন্তে বৌদ্ধগণ কর্তৃক যে কতকগুলি তন্ত্র রচিত 
হইযাছিল, তাহ হিন্দুতস্ত্রেরই নকল। , বৌদ্ধ তগ্রে কি ইহার প্রমাণ পাওয়া যায় না? 

আরও এক কথা1-হিন্দুখণ বৌদ্ধেব দেবী লইলেন, দেবীব মন্ত্র লইলেন। আসল মৃত্তির 
রহস্তট। কি জানিয়! লইতে ভুলিয়া গ্নেলেন? আব যিনি দিলেন, তিনিও কি তাহার্দেবই মত 
বিস্মরণশীল* আমরা কিন্তু এ কথ বিশ্ব(দই কবি না। বেদবিরুদ্ধ শীল্প ও আচাপ ব্যবহারবে 
--এমন কি ঝষির নিজন্ব মতকে ধ।হ।র] অপ্রম।ণ বলিয! গ্রহণ কবিতেন না, ধাহারা বৌদ্ধ মতের 
আচার ব্যবহাবের খগ্ডনে দৃটপ্রতিজ্ঞ ছিলেন, ভাহ।দের বোদ্ধগাণব নিকট দেবদেবা ও মস্ত 
গ্রহণ সম্ভব কিনা, হুধীগ্ণণ তাহ! বিচার কবিযা দেখিবেন। ধরিযা নওযা গেল--বৌদ্ধগণে 
বাখ্যাই সমীচান, কিন্তু তাহাতে তারা বৌদ্ধ হহযা যাইবেন কেন? একজন কোন বিষে 
হনব ব্যাখ্যা! কবিলেই কি তাহা াহার নিজন্ব হইয়া যাইবে? আর বৌদ্ধগণ কি তাবা 
সমস্ত অল প্রত্যঙ্গেব 'আব্যাগ্নিক ব্যাখ্যা, দেখ।ইযাঁছন *» বিনযতোষ বাবু একজটার আধাাস্তিং 
ব্যাখ্যা দেখান নাই। 

৩। কা_-একজটা শব্খের আধ্যাজ্মিক অর্থ গ্রান্থব নিকট অপ্রকাগ্ঠ, সহজ অর্থ কাহাব 
অজ্ঞাত নহে, হতরাং উহার ব্যাখ্যা নিশ্রযোজন । 

৪। কা: পূর্বেই বলিয়াছি দেবতাবয়বেব সন্নিবেশ রহস্ত সাধাবণের নিকট প্রকান্ত নহে 
একমাত্র গুঞ্র নিকটই শিষ্ু ইহার বহস্ত জানিতে পারেন। অধিদৈব পক্ষের অধ্যাত্মমা 
তাৎপর্ধ্য নিরূপিত হইলে অধিদৈবে অর্থাৎ দেবোপাননাদিতে লোকের অশ্রদ্ধা হইতে পারে 
এজন্ও ইহ।র পহস্ত প্রকাশ অকর্তবা । পরস্ত অঙ্গে।ভ্য শিব ষে কেবল তারার মাথায় থাকে, 
তাহা নহে? পায়ের তলায়ও খাকেন। বৌদ্ধমূন্তি শাস্ত্রে ইহাৰ রহন্ত কি” বিনরতে। 
বাবু তাহা৷ দেখান নাই। বৌদ্ধ মুর্তিশাসত্রমতে তারার মন্তকে ধ্যানিবুদ্ধ অক্ষোভোব স্থিতি 
ঠায় বৌদ্ধ দেবতা কালী সরম্বতী প্রভৃতির মুদ্তিতেও তাহা দেখা যাঁষ কি? আম 
কিন্ত তাহ দেখি ন1। হিন্দুগণ তাবার মন্তকে অক্ষোভ্যকে রাখিলেন, অস্ত কোন মুক্তি, 
বাখিলেন না, ইহারও কোন সন্তোষজনক কাবণ পাওয়। বার না। 

৫1 কাঃ-_বৌদ্ধ দেবতা একজটার সহিত হিন্দু তারার এক্য থাকিলেই যে, তার! বো 
হইবেন, ইহা! কোন যুক্তি ণহে। হিন্দুর তাগাকে বৌদ্ধগণ নিজের বলিয়া! চালাই, 





1/০ 


শৈবাচাধ্য নারায়ণকঞ্জ “মৃগেন্ত্র সংহিতাঁর' টাকায় আগমগুলির বেদবং প্রামাণ্য স্থাপন 
করিয়াছেন (২)। এমনুসংহিতাঁ*র টীকাঁকাঁর কুন্লুক ভট্ট তন্ত্রকে শ্রুতি বলিয়৷ সমর্থন 
করিয়াছেন (৩)। প্রসিদ্ধ নৈয়ায়িক জয়ন্ত ভট্ট "ন্তায়মঞ্জরী'তে (২৪১ পৃঃ) বহু যুক্তিদ্বারা 
আগমের প্রামাণ্য স্থাপন করিয়াছেন। পরবর্তীকালে কেবল তন্ত্রের প্রামাণ্য স্থাপনের 
জন্যও বহু গ্রন্থ রচিত হইয়াছিল। বাহার! সেই সমস্ত গ্রন্থের তাৎপর্য অবগত আছেন, 


পারেন না কি? বৌদ্ধ দেবতা একজটার পূর্বে হিন্দু তারার অস্তিত্ব প্রমাণিত না হইলে 
ইহা বলা যায় বটে, কিন্তু অগ্ভপি তাহা প্রমাণিত হয় নাই। 


৬। কাঃ-_ বিনয়তোষ বাৰুর মতে তার। সম্বন্ধীয় তন্বগুলি সপ্তম শতাব্দীর শেষভাগ্নে বা 
তাহারও পরে রচিত। কারণ সপ্তম শতাব্দীব মধ্যভাগে সিদ্ধনাগ।জ্দুন যখন একজট! 
পূজার প্রবর্তক, তখন তাঁর। ত।হাব পূর্বে হইতে পাবেন না। কিন্ত তিনিই আবাব 'ভৈরব- 
তন্ব'কে পুরাতন বলিয়াছেন । অব্য কত পুরাতন তাহা বলেন পাই। আমর] কিন্ত উহাকে 
অতি “প্রাচীন বলিয়। জানি। উমাপতি শিবাঁচার্যা বে কাঁমিকাদি ১১ খানি তন্ত্র অবলম্বনে 
“শতরত্ব-সংগ্রহ রচন1 করেন, (সগ্ভে]জ্যতিংপদ প্রভৃতি এই গ্রন্থের টীকাকাঁর ) সেই কামিকাগমে 
উহার উল্লেখ আছে। বষ্ঠ শতকের বরাহমিহিরের 'বৃহৎ-সংহিতা"য় কামিক, কিরণ "প্রভৃতি 
আমের শিল্পবিদ্য1 গৃহীত হইয়াছে । হ্ুতরাং উহ! যে সপ্তম শতীব্দীর বহু পূর্বববর্তা, ইহা] 
নিঃসন্দেহ। কৃষ্ণানন্দ আগমবাগীশ তাবা মুর্তির পুজাপদ্ধাত খন ভৈরবতস্বানুমারে রচন! 
করিয়াছেন, তখন ইহাতে কি তারাপৃজার প্রাচীনত্ব সমর্থত হয় নাঃ এ সম্বন্ধে অধিক 
বলা নিশুয়োজন । 

ণ। *কাঃ-হিন্দুতত্ত্রে বৌদ্ধের নিকট বশিষ্টের তারামন্ত্র গ্রহণের কথার উল্লেখ থাকিলেও 
ইহাকে আমর! প্রক্ষিপ্ত মনে করি। ইহা বৌদ্ধগণের কুকীর্তি ছাড়া আর কিছুই নহে। 
এইরূপ প্রক্ষিপ্ততাঁর পরিচয় বৌদ্ধগ্রস্থ 'লঙ্কাবতারহত্রে*ও (দশাঁনন বাঁবণকে তবেপদেশ দানের 
জম্য লঙ্কায় বুদ্ধের গমন প্রভৃতি ) পাওয়া যাঁয়। রামায়ণ, মহাভারত প্রসৃতিতে ভগবান্‌ বশিষ্টের 
যে পরিচয় পাই, তাহাতে বুদ্ধের নিকট বশিষ্টের মন্ত্রগ্রহণ একেবারে অবিশ্বাস্ত। 

৮। কাঃ-বিনয়তোষ বাবু বলিয়।ছেন-_সিদ্ধনাগাচ্ুন ভোটদেশ হইতে তাঁরা সাধন। উদ্ধার 
করিয়াছিলেন । কিন্তু এই অনাধধ্য ভোটদেশে প্রথম তাঁর! পুজার প্রবর্তক কে, বিনয়তোধ বীৰু 
তাহা দেখাইতে পারিলে তাহার কথা দৃঢ় হইত। ইহা কি হইতে পারে ন! যে--হিন্দুর তারাই 
ভোটদেশে কোন ব্যক্তি কর্তৃক প্রচারিত হইয়াছিল, পরে নাগার্ভুন বৌদ্ধগণের মধ্যে তাহা 
প্রচার করেন। আমরা কিন্তু তাহাই বিশ্বাস করি। পরবর্তী কালে বহু বৌদ্ধ হীনপ্রভ হওয়ায় 
অন্ত কোন সম্প্রদায়ে প্রবেশ করিতে না পারিয়া তান্ত্রিক সম্প্রদায়ে প্রবেশ করিয়াছিল। 
মহামহোপাধ্যার হরপ্রসাদ শ্াস্্ী মহাশয় কি এরূপ কথ! বলেন নাই? এই সমস্ত কারণে 
বিনয়তোধ বাবুর যুজিগুলি সন্তোবজনক ন! হওয়ায় তাহার মত সমর্থন কর! যায় ন।। 

৫) মৃগেম্র-সংহিতার উপোদঘাত প্রকরণ ভষটব্য। 
(৩) শ্রতিশ্চ দ্বিষিধা' বৈদিকী তাস্ত্রিকী চ।” --মন্ুসংহিত। ২অঃ ১ম ক্লক টাকা। 


17০ 


তাহাদের নিকট “তন্ত্র অপ্রমাঁণ নহে। বিশেষতঃ তন্ত্রোন্ত কার্ষ্যের প্রত্যক্ষ ফল 
উহার প্রামাণাকে দৃঢতর করিয়াছে । মহর্ষি গৌতমের শ্ায়-সত্রেও প্রত্যক্ষ ফলপ্রদ 
সেই তস্ত্োক্ত মন্ত্রের কথা দেখা যাঁয়। এখন সেই কথাই বলিব। 

্যায়-দর্শনের রচয়িতা মহধি গৌতম বেদের প্রামাণ্য সমর্থন করিতে বলিয়াছেন__ 
"ম্াযুর্বেদ-প্রামাণ্যবচ্চ তত্প্রামাণ্যমাপ্ড প্রামাণ্যাৎ” ভ্টায়হ্ত্র ২ অঃ ১ আঃ ৬৮ স্থঃ )] 
যাহারা বেদের প্রামাণ্য শ্বীকার করিতেন না, তাহারাঁও কিন্তু মন্ত্র ও আযুর্ষ্বেদের 
প্রামাণ্য স্বীকার করিতেন। তাহা না হইলে মহধি বেদপ্রামাণ্য সমর্থনে মন্ত্র 
ও আধূর্ষের্দের প্রামাণ্যকে দৃষ্টান্তরূপে উল্লেখ করিতেন না। বিষ, ভূত ও অনাবৃষ্টির 
নিবারক-_ পণ্ড, পু্র ও গ্রামাদির প্রান্তিকাঁরক মন্ত্র দ্বার৷ যে বিষার্দির নিবৃত্তি হয়, 
পশু, পুত্র ও গ্রামাদির প্রাপ্তি হর, ইহা অস্বীকার কর! যাঁয় না। ন্ঠায়মঞ্জরী”র রচয়িত। 
জয়ন্তভটের পিতামহ “সাংগ্রহণী' নামক যাঁগ সমাপ্ত করিয়াই গৌরমূলক নামে এক 
গ্রাম পাইয়াছিলেন। ইহা জয়ন্তভট কৃত স্ঠায়মঞ্রীতে অবগত হওয়া যাঁয় 
( চৌথান্ব! মুদ্রিত শ্টারমঞ্রী ৩৬০ পু্| দ্রষ্টব্য )। ঘে আযুর্ধেদের উষধ সেবনে 
দুরারোগ্য ব্যাধির নিবৃত্তি হয, সেই আঘুর্ধেদ শাস্তেও বহুবিধ মন্ত্রের প্রযোগ বিধি 
দেখা বায়। সুতরাং মন্ত্র ও আবুর্ধেদের অলৌকিক শক্তির প্রভাব প্রত্যক্ষ সিদ্ধ 
বলিয়! উহার প্রামাণ্য সকলেরই স্বীকৃত। মগ্রের এই অলৌকিক শক্তির বহু কথা 
বেদ, স্মৃতি, ইতিহাস, পুরাণ প্রভৃতি এন্থে বুভাবে বণিত হইয়াছে। 

বেদবিদ্বেষী দার্শনিক বৌদ্ধগণের অসাধারণ প্রতিভ1 বখন ধীরে ধীরে ম্লান হইয়| 
আসিতেছিল, ঝৌদ্ধধর্ম্বের প্রতি জনসাধারণের অনাস্থার ভাব যখন বুদ্ধি পাইতেছিল, 
তখন তাহাদেরই এক সম্প্রদায় কাষ্ঠপাঁধাণাদি নির্ষিত প্রতিমার কথোপকথন, পাষাণ 
বিদারণ প্রভৃতি নানাবিধ বিশ্ময়কর কুক দেখাইয়া শিক্ষিত জন-সাঁধারণকে বৌদ্ধ ধর্মে 
আকৃষ্ট করিবার চেষ্টা করিয়াছিলেন। ইহা আমর! আচার্য উদয়নের "ন্টায়কুস্মাঞ্জলি” 
গ্রন্থ পাঠে জানিতে পবি (৪) আমর! এই বিশ্মকর কার্ম্যগুলিকে আগম নিগমাদি 
তন্ত্রোক্ত মন্ত্রোপাসনারই ফল বলিয়া! মনে করি। মামাদের বিশ্বাস--তশ্্োক্ত কার্যের 
প্রত্যক্ষ ফল দেখিয়! পরবর্তী বৌদ্ধগণ আত্মরক্ষার জন্ত তস্ত্রোক্ত সাধনায় আত্মনিয়োগ 
করিয়াছিল এবং পরে তাঁহারা স্বভাবসিদ্ধ অন্ুকরণপ্রিয়তার বশে যে সমস্ত তন্ত্র রচনা 
করিয়াছিল, সেগুলি “বৌদ্ধতগ্র”» নামে অভিহিত হয়। যাহা হউক, মন্ত্রের 
অপপ্রয়োগে তাহার সেই অলৌকিক প্রভাব যান হইয়া! গেলেও একেবারে যে লুপ্ত 





(৪) “আদিত্যন্তস্তনং পাষাণপাটনং শাখাভঙ্গে। ভূতাবেশঃ প্রতিমাজল্পনং ধাতুবাদ ইত্াদি- 
ধন্ধনাৎ কুহকবঞ্চিতাঃ।” -্ঠারকুনুমাগ্রলিঃ ২ শুবক ৩ গ্লোক। 


|৩/০ 


হয় নাই, ইহা নিঃসন্দেহ। আজও বহু মন্ত্রসিদ্ধ (৫) যোগী সন্ন্যাসীর অলৌকিক ক্ষমতা 
দেখিয়া! মানুষ বিশ্মিত ও স্তম্ভিত হইয়া যাঁয়। 

মহর্ষি গৌতম যে বেদোক্ত মন্্রকেই দৃষ্টান্তরূপে গ্রহণ করিয়াছেন, তাহা নিঃ- 
সন্দেহে বুঝা যায় না। পরস্ত ভাষ্যকার বাৎস্তায়নের কথ! দ্বারা বুঝ। বায় যে, প্রত্যক্ষ 
ফলপ্রদ এ মন্ত্র বেদ হইতে পৃথক্‌। মন্ত্র প্রামাণ্যের দৃষটান্তে সমগ্র বেদের প্রামাণ্য যখন 
অনুমেয়, তথন বেদবহিভূত প্রত্যক্ষ ফলপ্রদ আগম-নিগমোক্ত তান্ত্রিক মন্ত্র 
এখানে মহরষির অভিপ্রেত বলিয়া বুঝা যাঁয়। বস্ততঃ বেদে বেরপ বহুবিধ 
মন্ত্রের প্রয়োগ দেখ! যায়; শিবপ্রোক্ত কামিকাদি (১) অগ্টাবিংশতি আগম এবং 
নিগনাদিতে ও সেরূপ বভবিধ মন্ত্রের 'পদোগ দেখা যাঁয়। এই "মাগম ও নিগমাদি 
তগোক্ত মন্থ “তান্িক ম্ নামে অভিহিত হয়। 


(4) কেবল মন্ত্রের দ্বাধা সিদ্ধি লাভের কথা পতঞ্লির যোগদর্শনেও (“জন্ম ষধিমন্বতপঃ- 
সমাধিজাঃ পিদ্ধয়_কৈবল্যপাদ ১ম সুত্র ) দেখিতে পাওয়া যায়। “ন্বাধ্য।যাদিষ্টদেবতাসংপ্রয়োগঃ” 
(সাধনপাদ 59 দুত্র )--এই ন্ৃত্রের ভান্তেও মন্ত্রের দ্বার ইষ্টদেবত|র সাক্গাৎকার পর্যন্ত সমধিত 
হইয়ছে। 

(১) (১) কামিক (৯) যোগরজ (৩) চিন্তা (8) কাবণ (৫) অজিত (৬) দীপ্ত €৭) লুষ্ত্র (৮) 
সহ (৯) মংশুমং (১০) সুপ্রভেদ ৫১১) বিজয় (১২) নিশ্বান (১৩) স্বায়স্তুব (১৪) অনল 
(১৫) রৌরব (১০) বীর (১৭) মুকুট (১৮) বিজয় (১৯) চঞ্টীসংহিত (০) মুখবিদ্ব (২১) 
প্রোদ্নীতব (২২) ললিত (২৩) সিদ্ধ (২৪) সন্তান (২৫) শার্ধবোক্ত (২৬) বাতুল (২৭) কিরণ 
(২৮) পারমেশ্বর_-এই আঠাইশ খানি তন্ত্র শিবমুখনিংস্ত মূল আগম । 'শৈবাগম।নুক্রমণিকা য় 
এই অষ্টাবিংশতি আগমের উৎপত্তি এইরূপ বণিত আছে-_ 


কামিকং যোগজং চিন্তযং কারণং ত্বজিতং তথা । পঞ্চতপ্র। ইমে জেয; সন্যো জাতমুখোস্তবাঃ ॥ ১॥ 
দীপ্তং নুঙ্ত্রং সহশ্রং চ হ্ংশুমৎ সুপ্রভেদকম্‌। পঞ্চ তন্্রা ইমে প্রোক্তা বামদেবমুখোভ্তবাঃ ॥ ২। 
বিজয়ং চৈব নিঃখাসং স্ায়জুবমথ।নলম্‌। রৌরবঞ্চ তবিমে পঞ্চ হাঘে রমুখসংভবাঃ ॥ ৩॥ বীরং চ 
মুকুটং চৈব বিজয়ং চক্্রসংজ্বিক)হিতম্‌। মুখবিন্বঞ্ক পঞ্চৈতে পুরুষান্ত-সমুস্তবা: 18 প্রোদ্গীতংললিতং 
চৈব লিদ্ধং সন্তাননংজ্ঞকম্‌। শীর্ব্বোক্তং-বাঁতুলং তন্ত্ং কিরণং পারমেশ্বরম্‌। অক্টো তস্্রা ইমে 
কেয়া ঈশা নমুখ-সম্তবাঃ | ৫॥ 

শিবশত্তি পীর্বতীর মুখনিঃহ্ত তন্ত্রগ্ুলি “নিগম” নামে অভিহিত হয়। কামিকাদি 
আগমে তন্ত্রের বন্থ প্রকার ভেদ বর্ণিত আছে এবং সেইগুলি যে শিব প্রোক্ত, তাহাও বর্ণিত 
হইয়াছে । 'শতরত্রসংগ্রহের' টাকার কামিকাগমের ক্রিয়াপাদের সেই উদ্ধত বচনগুলি এই ₹-- 


“তখৈব মন্ত্রতস্ত্রাধাং সদাশিবমুখোত্তবম্‌। 
সিদ্ধান্ত গারুড়ং বামং ভূততন্ত্রং চ ভৈরবম্‌। 
উদ্ছিপূর্ধবকুবেরাপ্য-যাম্যব্ধাদ্‌ যথাক্রমম্‌ ৪” 


|০ 


এখানে প্রসঙ্গক্রমে ইহাঁও বক্তব্য যে-_-“বৈদিক মন্ত' অর্থে মন্ত্র শব্ষের বু 
প্রয়োগ থাঁকিলেও “তান্ত্রিক মন্ধু অর্থে উহার প্রয়োগ অপ্রসি্ধ নহে। বিশেষতঃ 
মন্তরশাস্ত্র বলিলে একমাত্র তন্ত্রকেই বুঝায়। আরও কথা--তন্তরো্ত বহু 
দেবদেবীর গায়ত্রী বেদোক্ত দেন্নেবীর গারত্রী ৪ মুন্ত্রর অনুরূপ ()। স্থৃতরাং 
তান্ত্রিক মন্ত্র অপ্রসিদ্ধ বা অপ্রামাণিক নহে এবং মনুষ্য কর্তৃকও রচিত নহে। উহা! 
অপ্রসিদ্ধ বা অপ্রানাণিক হইলে “বিষুনংহিতা,* “বোধায়ন-সংহিতা। ও *শ্রীমদ্ভাগবত, 
প্রভৃতি পুরাণে যে 'আগমোক্ত বিধানে স্বী শূদ্রাদির পূজা বিহিত হইয়াছে, তাহ! 
কোনরূপেই সঙ্গত হইত ন| (৮) এবং মন্ুসংহিতার টাকাকার কুন্ুক ভট্টও তন্ত্রকে 
তি বলিয়। সমর্থন করিতেন না । আর শিব বা মহাদেব নামক কোন 
মনু কর্তৃক পরবর্তীকালে উহ! রচিত হইলে সমগ্র ভারতের বৈদিক ও তান্ত্রিক 
সম্প্রদায়ের আচাধ্যগণ অগ্ঠ।বধি উহাকে নির্ব্বিবানে মন্্ৰপে গ্রহণ করিয়! কঠোর সাধনায় 
প্রবৃত্ত হইতেন না। বিশেষ উহার সেই র5গ্ি ত| মন্তুষ্যের স্মরণ থাকিত; কিন্তু অগ্ভাপি 


সী পপি 








(৭) নুসিং হতাপনী, রামতাপনী, নাবায়ণে।পনিবাদ, মৈক্াধীসংহিতা প্রভৃতিতে যে সমস্ত 
দেবদেবীব গায়ত্রী ও বীজমন্ত্র দেখ! মায়, সেই সমস্ত গায়ত্রী বা মন্ত্র সেই সেই দেবতার 
উপাসনাতেই আবগ্ঠক হইত, ইহ! অবগ্ঠ শ্বীকাধ্য | এ উপাঁসন। বেদের অন্যান্থ উপানন। 
হইতে স্বত্ব হইলেও তান্ত্রিক উপাসনার অনুবপ। এই জন্য অনেকে মনে করেন__তান্ত্রিক 
উপা্না'র মূলহুত্রগুলি বেদ হইতেও আবিভূ্তি। রাঘবতট্র, ভাস্কর রায় প্রতি প্রখ্যাত 
তাস্ত্রিকাচাধ্যগ্ণ বোধ হয় এই কারণেই মনুষ্য রচিত তন্্রকে বেদমূলক স্মৃতি বলিয়া উল্লেখ 
করিয়াছেন । মহাভারতেও দেখ! যাঁয়_“যানীহাগমশান্্রাণি যাণ্চ কাশ্চিৎ প্রবৃত্তয়ং । তানি বেদং 
পুরস্কৃতা প্রবৃত্তানি ষথাক্রমম্।” (€-_অন্ুশ প” ১২১ অঃ ৪ শ্রো2) কামিকাগমেও উক্ত হইয়াছে__ 

"লৌকিকং বৈদিকং চৈব তথাধ্যান্মিকমেব চ। অতিমার্গঞ্ক মন্ত্াখ্য: তন্ত্রভেদ্মনেকধা ॥ 
সম্যে।বামমহাঘেরপুরুষে শান মুন । প্রতোকং পঞ্টবন্তাঃ হ্ান্তৈরুক্তং লৌকিকাদিকম্‌ 1” 

-_শতরডবস' গ্রহে ্লেখনী ধৃত, কামিকাগম বচন 


(৮) “আগমোক্েন মারে স্ত্রীশুদ্রেরপি পুজনম্‌ | 
কর্তব্যং শ্রশুয়! বষেণঃ সর্বৈরর্যা প্রদায়কম্‌ |” 
_ বীরমিত্রোদয় পৃজীপ্রকাশধূত বিষুবচন । 
“শুদ্রাণাং চৈব ভবতি নায়! বৈ দেবতার্চনম্‌। 
সর্ষের চাঁগমমার্গেণ বুযুণরবেদানুসারিণা 1” 
- বীরমিত্রোদয় পূজাপ্রকাঁশধৃত বোধায়ন বচন। 


এই বচনে 'বেদামুমারিণা এই বিশেষণ প্রদত্ত হওয়ায় বুঝা যায়, তৎকাঁলে বেদ পরিপন্থী 
আগমোপাসনাও প্রচলিত ছিল, তাহাকে নিষেধ করিবার জন্ত এই বিশেবণটী প্রদত্ব হইয়াছে। 
“বৈদিকন্তান্ত্রিকো মিশ্র ইতি মে ভ্রিবিধো! মখঃ1৮-- ভাগবত ১১২৭৭ 


॥/০ 


কেহ উহার রচয়িতার নাম প্রমাণিত করেন নাই। পরস্ত স্বয়ং শিব যে কৌশিক 
কণ্তপ, ভরদ্বাজ, অত্রি ও গৌতম-_এই পাঁচজন খষিকে আগমোক্ত মন্ত্রে দীক্ষিত 
করিয়াছিলেন, ইহার প্রমাণ পাওয়। যায় (৯)। এই পাঁ৯ জন খধিই আদি শৈব 
নামে প্রসিদ্ধ। বৈদিক ভাবতে তীহারাই তান্ত্রিক সাধনার প্রথম প্রবর্তক ও 
প্রচারক। কালপ্রভাবে বহু ব্যয়সাধ্য কষ্টকর বৈদিক কর্ম্মে মানুষের বখন আলস্ত 
দেখা দিল, তখন তাহাবাই তান্ত্রিক সাধনাঁব বিভিন্ন পথ দেখাইয| উচ্ছ.ঙ্খল মানুষকে 
সুশৃঙ্খলিত করিবার চেষ্টা করিযাঁছিলেন। তাহাদের একান্তিক চেষ্টার ফলে 
তান্ত্রিক সম্প্রদায়ের অভ্যুদ্ঘ ও পবিপুষ্টি হয়। মানুষের সাম্য ও অধিকারের ভেদে 
এই সম্প্রদান কালক্রমে শৈব, শাক্ত, মৌব, গাঁণপত্যাদিভেদে নভ সম্প্রদানে বিভক্ত 
হইয়াছে । 

সমস্ত সম্প্রদাষে বিগ্ঠালাভের প্রথম সোপান দীক্ষা । আধুর্বেদও বিগ্ভগ্রহণে 
দীক্ষার উপদেশ দিষাছেন। ( সুশ্রত ২য় অঃ দ্রষ্টব্য )। গুরুর নিকট দীক্ষিত না হইলে 
শিষ্য বিগ্যাগ্রহণে ও সাধনা অধিকারী হঘ না। এই দীক্ষা গ্রহণের জন্য শিষ্যকে 
থে সমস্ত নিয়ম প্রতিপালন করিতে হব, তাহাতে গু, শিখব ১বিত্র সামর্থ 
ও অধিকার বুঝিতে পারিতেন এবং তদন্ুসারে তাকে বিছ্ভাদান ঝরিতেন। 
দীক্ষিত শিষ্য গুকর অন্তেবসী ভইঘা সাঁধনান বীতি-নীতি গুলি শিক্ষা করিতেন । কিন্ত 
কালপ্রভাবে গুরুর অন্তেবাসী হইথা থাকা বখন +৪কব হএ1 উঠিপ, মানুষের বুদ্ধি প্রতিভা 
যখন কমিরা যাইতে পাগিল, তখন আহার! গু পর“পর। প্রাপু সাধনার খু'টিনাটি 
বিষয় গুলিকে ম্মরণ রাঁখিবাঁর জন্য গ্রন্থে লিপিবন্ধ করিতে লাগিলেন। ইহা হইতেই 
সংগ্রহ” গ্রন্থের স্থষ্টি হ্য়। শ্রোতস্থত্র যেমন ইতস্ততঃ বিক্ষিপু বৈদিক কন্মকলাপকে, 
গৃহান্থত্র যেমন স্মার্ত কণ্মসমূহকে একত্র করিয়। অনুষ্ঠানের ক্রম দেখাইয়া দির়াছেন। 
ইহা না হইলে যেমন বৈদিক ব| স্মার্ত অনুষ্ঠান চলিতে পারে না। তদ্রপ 
তান্ত্রিক “সংগ্রহ” গ্রন্থ না! হইলে তান্ত্রিক অনুষ্ঠানও চলিতে পারে না। সমন 
আগমের রহন্তজ্ঞ কর্মনিপুণ সাধকের নিকট “সংগ্রহ গ্রন্থের আবগ্রকতা ন৷ 
থাঁকিলেও অল্পজ্ঞ সাধকের নিকট উহা মহামুল্যবান্। সুতরাং তান্ত্রিক সাধনার আরম 
হইতেই শ্রোতহ্ত্রের স্যার তান্রিক “সংগ্রহ গ্রন্থ প্রচলিত ছিল । পরবর্তীকালে মান্ষের 
বুদ্ধি, মেধা, প্রতিভা! যেমন ধীরে ধীরে হাস পাইয়াছে; বিভিন্ন তান্ত্রিক সম্প্রদারে 


(৯) কৌশিক কশ্যপশৈব ভরদ্ব।জোইক্রিবৰেব চ। " 
গৌতমশ্চেতি পকেতে পঞ্চবক্তে.যু দীক্ষিত; । -- শৈবলক্ষণ। 
কিরণতস্থ্বে এবং কামিকাগমেগ ক্রিয্াপাদদে আগম বিদ্যার বংশপরিচয় অতি বিস্তৃতভ।বে 
বর্ণিত হুইয়ছে। পাঁঠকগণ শতরদ্বসংগ্রহের দশম পৃষ্ঠায় কিরণতণ্থের সেই নচনগুলি দেখিতে পাইবেন 


॥০/০ 


সংগ্রহ গ্রন্থও সেইরূপ বহু রচিত হইয়াছে । সেই সমস্ত সংগ্রহগ্রন্থে নিজ নিজ 
সম্প্রদায়ের অল্পবিস্তর দার্শনিক মতেরও আলোচনা আছে। শৈবাগম শাক্তাগম 
প্রভৃতিতে সমস্ত দার্শনিক মত বিস্তৃতভাবে আলোচিত হইয়াছে। বেদেও এই 
সমন্ত দার্শনিক মতের আলোচন| তদখা৷ যার।* “শাক্তানন্দ তরঙিণী” অন্যতম 
গ্রহ গ্রন্থ হইলেও উহাতে কিন্তু দার্শনিক মতের কোন আলোচনা নাই। গ্রন্থকার 
বহ্মানন্দ গিরি কেবল শক্তি সাধনার থুশটনাটী বিষষগুলি নানাতন্ত্র হইতে সংগ্রহ 
করিয়। ইহাতে উপনিবদ্ধ করিয়াছেন। এজন্য উহ] শাক্ত সম্প্রদায়ে বিশেষ 
সমাদর লাভ করিয়াছে । 

কালপ্রভাবে আজ তান্ত্রিক সম্প্রদায় লুপ্পুপ্রার ; বিশেষ বাংলায় তান্ত্রিক সম্প্রদায় 
নাই বলিলেও চলে । এখনও যে দুই চারিজন কর্মকৃশল সাম্প্রদায়িক রহস্তিৎ গুরু 
আঁছেন, তাহাদের অভাবে তন্ত্রের রহস্ত _-সাধনার রহস্ত জানিতে হইলে এ জাতীয় 
ংগ্রহ গ্রন্থ তখন একমাত্র অবলম্বন হইবে। সম্প্রদায় লুপ্তু হইলে একমাত্র 
গ্রন্থই সেই লুপ্ত সম্প্রদায় পুনরুদ্ধার করিতে পারে। কাশ্দীব শৈব সম্প্রদায়ের 
“শিবনথত্র' ইহাঁর উজ্জল দৃষ্টান্ত । সম্পরাদা যখন রহিল না, দেশবাঁী যখন তাহার 
রক্ষায় উদ্রানীন; তখন এই গ্রন্থগুলিকে বিশুদ্ধতাবে রক্ষা করা দেশবাসীর অবশ্ঠ 
কর্তব্য। তাহা না হইলে ভারতীয় সত্যতা ও জাতীয়তা ধরাপৃষ্ঠ হইতে নিশ্চিহ হইয়া 
যাইবে। 

পরিশেষে কৃতজ্ঞতার সহিত গানাইতেছি থে-_পরমপুজ্যপাঁদ দণ্ডিস্বামী শ্রীমৎ 
নির্মলানন্দ ভীর্থ মহাবাজ (ইনি এখন কোন্লগর “ওক্কার মে অবস্তান করেন ) 


* সম্প্রতি আমরা যে সমস্ত বিভিন্ন শান্ত মত দেখিতে পাত; সে সমণ্ত মত বেদেও দেখা 
যায়। এষ্টোত্তর শতে।পশিষদের অন্তরগত বহু চে(পনিধং শাক্তমতের আলোচনায় পর্সিপূণ। 
সম্প্রতি মাত্রা এডিয়ার লাইব্রেরী হইতে যে ২৬ খানি শ।গ্েপনিষৎ খুদ্রিত হইয়াছে । তাহাতে 
বিভিন্ন শক্ত সিদ্ধপ্তেব পরিচয় আছে । হতরাং এ সমস্ত মত বৈদিক মত বলিয়াও প্রসিদ্ধ। 
কিন্ত দাক্ষিণাতয পণ্ডিত মহ।মহৌপাধ্যায় অনন্তকৃষ্ণ শান্ত্রী মহাশয় বেদাগ শুত্রের প্রদীপ টাকায় 
লিখিয়াছেন যে, 'শিষ্টগণের মননুমোদিত শাক্তমত খণ্ডণের (মেট্রোপলিটন প্রিন্টিং এও 
পাব্রিসিং হাউস প্রকাশিত বেদান্ত দর্শনের ৯৭৮ পৃঃ দ্রষ্টব্য ) অযোগ্য বলিয়। ব্যাসদেব উহার খণ্ডন 
করেন নাই;। শীক্তমত অবৈদিক বলিয়া খণ্নের অযোগ্য হইলে জৈন, বৌদ্ধার্দির মতগুলিও খণ্ডনের 
শযেগ্য বলিতে হয় । আমবা কিন্ত জ।নি--বেদে বা উপনিষদে যে মত পুববপক্ষ ব। সিদ্ধান্তরূপে 
আলোচিত, তাহাই বৈদিক মত বলিপন। প্রসিদ্ধ। এই হিসাবে সমস্ত মতই বেদ হইতে আবিভূতি 
বল। যায়। মহাভারতের অনুশাসন পর্বের ১২২ অধ্যায়েও তাহাই বলা হইয়াছে । বিশেষ 
যাসদেবের খণ্ডিত শৈধ মত কি শ্াক্তমতের সম্পর্ক শুন্ভ? যাহা হউক, শার্ী মহাশয়ের এ 
কথার মর্দ্দ ঠিক বুঝা গেল ম]। 


॥৬০ 


এই পুস্তকের মূলাংশের আস্মন্ত সংশোধন করিয়৷ দিয়াছেন। তাহার সহায়ত 
ন| পাইলে এই পুস্তক সংশোধন কর! আমার পক্ষে অসম্ভব হইত। 

শাক্তানন্দ-তরঙ্গিণীর পাঁচটী সংস্করণ প্রকাশিত হইয়াছে । কিন্তু কোন সংস্করণেই 
পুস্তকখানি আশানুরূপ সংশোধিত হয নাই। আমি এই পুন্তকের সংশোধনে 
চারিখাঁনি পুস্তকের সহায়তা লইয়াছি। প্রথম--(ক) চিহ্নিত প্রসন্নকুমার শাস্ত্রী 
সম্পাদিত শাক্তীনন্দ-তরঙ্গিণী। দ্বিতীয়--(খ) চিহ্নিত সংস্কৃত কলেজের হস্তলিখিত 
পুস্তক। তৃতীর (গ) চিহ্নিত দণ্ডিম্বামী শ্রীমৎ নির্মলানন্দ তীর্থ মহারাজের সংশোধিত 
পুস্তক। চতুর্-_-আগমানুসন্ধান সমিতির সংগৃহীত হস্তলিখিত পুস্তক। . 

পূর্ব্বেই বলিয়াছি-_-আমি ইহার সু্পারনে অযোগ্য ও অনধিকারী। স্বামীজীর 
সহায়তায় পুস্তকখানিকে বিশুদ্ধ করিবার যথাসাধ্য চেষ্টা করিয়াছি। সহৃদয় 
পাঠকবর্গ পূর্ব প্রকাশিত যে কোন গ্রন্থের সহিত মিলাইয়! দেখিলে ইহার সত্যতা 
উপলব্ধি করিতে পারিবেন। তথাপি মনে হইতেছে--ভুল ক্রটি আছে, স্বলনও 
হইয়াছে । তাই ৮জগদন্থার নিকট করযোঁড়ে নিবেদন করি-_- 


“দৈবাঁদ্‌ যদি কচিদিই স্থলনং তথাপি 
নিস্তারকো ভবতু মে জগদন্তরাআ। ॥' 


১৩৪৯ বঙ্গাব্জ | 


শ্রীপঞানন শাস্ত্রী 
জন্মাষ্টমী ] 


বিষয়ঃ 


মঙ্গলাঁচরণম্‌ 
প্রকৃতিশব্ধার্থ: 
পরমাত্মশব্দার্থ; 
উল্লাসবিষয়-নির্ণয়ঃ 
শরীরোত্পতি ক্রম: 
শরীরস্থ নাড়ীনিণয়ঃ 
স্বতগুণাঃ 

শরীরন্থ বাঁধুনির্ণয়ঃ 
শরীরকোমবর্ণনম্‌ 
শরীরে ভূরাদিলে।কবর্ণনম্‌ 
শরীরস্থসপ্তদ্বীপ বর্ণনম্‌ 
শরীরস্থগ্রহমণ্ডলম্‌ 
গর্ভস্থজীবস্ত পৃববজন্মস্মরতি 
স্বী-পুরুষাদিভেদ্কারণম্‌ 
জীবাবস্থীকথনম্‌ 
জীবানাং কন্মীফলপ্রকরঃ 
মনুষ্তজন্মোৎকর্ষকথনম্‌ 
মাহপ্রভাবঃ 
মোক্ষকারণম্‌ 

সংারস্ত ছুঃথরূপত্বকথনম্‌ 
মহাম।য়াশব্দার্থ; 
মহামায়াভেদ; 
বিগ্যাপ্রশংস 

দীক্ষামাহা আযম 
আগমশব্দনিরক্তিঃ 
দীক্ষা শব্দার্থ; 
অদীক্ষিতাচ্চননিন্দ। 
মন্ধগ্রহণনিয়মঃ 
গুরুলক্ষণম্‌ 
ব্রাঙ্মণণ্ডরুকরণবিধি: 
দীক্ষাফলম্‌ 

স্র-শৃদ্রেদীক্ষা ধিকীরবিচারঃ 
্ত্রীগুরে। দীক্ষা গ্রহণফলম্‌ 


সূচীপত্রম্‌ 


ৃষ্ঠা্কঃ |. বিষয়ঃ 


১ | মঙ্্রোদ্ধারঃ 


১] মগ্ত্রলিখননিয়মঃ 

১ অর্থাদ্রবাম্‌ 

৪ | অর্থযদানমন্ত্ 

৫ | শান্তা দীক্ষা 

১ উপদেশদীক্ষা *,* 
১, | দীক্ষায়।ং চক্রাদিবিচারন্তান। ব্য কতবম্‌ 
১১ ] কাপবিশেষে মৰগ্রহণবিশেষনিয়ম? 
রঃ বীলবিশেষে বিশেষবিধিঃ 
রর মন্থণ।ং সংক্ষ(রঃ 
১৩ | ইষ্দেবস্তা নিত্াপুজ্যত্বকথনম্‌ 
রা হুতকিন? পূজাবিধিঃ 
এ) গুমাহীস্তাণ 
র্ ৷ যোগ নর্ণয়ঃ 
রঃ ৷ বিশ্রহষ্টিকারণম্‌ 
ূ | আরাধন[লক্ষণম্‌ 

ধা।নঘেবিধাকধনন্‌ 
যোগনিরূপণম্‌ 

1 ধ্যানযোগপ্রশংসা 
রঃ ্্ারপাবতারলক্ষণম্‌ 
২৪; পুক্লুধাবতারলক্ষণম্‌ 
হী ঈশ্বরনিনগাফলম্‌ 
২৬ ( শজহাপাসনাপ্রশ-সা 
১৮1 প্রাতঃকৃতাম্‌ 
৫ শ্রীগুরুধ্যানম্‌ 
৩২ | শগুরু-মানসপুজ 
৩০] গুরমন্ত্র 
৬৩: গু৫ুস্ততি: 
৩৪  বট্চক্রনিরূপণম্‌ 

৷ কুগুলিনীযোগ; 


৩৪ 
| গৃহস্থানীং যোগস(বধনম্‌ 
] 


৩৬ | প্রকারান্তরকুগ্ুলিনীযোগঃ 
কুণ্ডলিনী প্রত্যাবর্তনপ্রকাঁরঃ 


৩৫ 


ৃ্টান্ঃ 


৪৪ 


৪৯ 


১২ 
০২. 
৮৫ 
১৫ 
১৬ 


৪৭ 


৫৩ 
৩৫ 
৬৫ 
১৮ 


০ 


2৫ 
৭৪ 


৭8 


৭৩ 
৭৮ 
পে 
৯ 


৭৯ 


৮২ 
৮% 
৭৩ 
৯৪ 


নপগ 


বিষয়ঃ 


দস্তধাবনন্নানবিধিঃ 
তীর্থাবাহন মন্ত্র 
আচমনমন্ধঃ 
শান্ততিলকবিধিঃ 
তান্থিকসন্ধ্য 
তর্পণবিধিঃ 
শর্্যার্ঘ্যাদনম্‌ 
কৃগুলিনীধ্যানম্‌ 
গীয়ত্রীজপবিধিৎ 
আসননির্ণয়? 
পন্মাসনাদিলক্ষণম্‌ 
নিত্নৈমিত্তিকপৃজ 
অন্তর্ধাগবি ধিঃ 
গুপ্ততন্ত্রে ক্তপুজাবিধিঃ 
দ্রব্য সাদনম্‌ 
শান্তিকুস্ত প্রম[ণম্‌ 
কুস্তলক্ষণম্‌ 

অর্থ্যস্থ। পনক্রমঃ 
ভূতশুদ্ধিঃ 

মাতৃকা বড়ঙগন্তান 
অন্তর্মাতৃকান্তাসঃ 
বিগ্যান্ত।সঃ 
অঙ্গন্থাস; 

যে ঢান্সফলম্‌ 
আত্মধ্যানম্‌ 
দেবীধ্যানম্‌ 
দেব্যাবাহনম্‌ 
দ্রবাদাননিয়মঃ 
যড়ঙ্গা াবরণপূজ 
পূর্বাদিদিঙ.নিরূপণম্‌ 
মন্থজপপ্রকারঃ 
আত্মসমর্পণম্‌ 

মালা নির্ণয়: 
করমালায়াং জপপ্রকারঃ 


১৪৫ 
১৪৬ 
১৪৬ 
১৪এ 
১৪৮ 
১৪৮ 
১৫১ 
১৫২ 
১৫৩ 
১৫৭ 


১৫৮ 


(বিষরঃ 
ম।লাবিধানম্‌ 
মালাপ্রতিষ্ঠাবিধিঃ 
মালায়াং জপবিধিঃ 
বর্ণমালা 
জপবিধিস্তদ্ভেদশ্চ 
মন্ত্রজপপদ্ধতি: 
মন্্পুবশ্চরণবি ধিঃ 


কালীমন্ত্।দীন।ং দেহক্রমঃ 


কামিনীত ্ম্‌ 
কামিনীধ্যানম্‌ 
নবতত্বনিরূপণম্‌ 
মন্তরর্থ; 

মন্বচৈতন্য। দিনিজপণম্‌ 
যোনিমুদ্ধা 


। মন্শিখা-নিরপণম্‌ 


অশোচভর্জঃ 
্ত্ী-শুাণ।মশৌচভঙগঃ 
জপগণনাবিধিঃ 
মহ1সেতুঃ, সেতু: 
সামান্যসেতুঃ 
বিশেষসেতুঃ 
কবচসেতুঃ 

কুলুকা 

মুখশো ধনম্‌ 
নিদ্রাভঙ্গঃ | 
মন্ত্রবিছয়োর্লক্ষণম্‌ 
দীপনীলক্ষণম্‌ 
যোনিমন্ত্ 
পুরশ্চরণ-লক্ষণম্‌ 
পুরশ্চরণপূর্ব্বদিন-কৃত্যঃ 
দ্বীপস্বানম্‌ 
পুরশ্চরণদিনকৃতাস্‌ 
পুরশ্চরণসকষরঃ 
ভক্ষ্যাদিনিয়মং 


১৬৫ 
১৬৭ 
১৬৯ 
১৭০ 

১৭২ 
১৭৩ 
১৭৫ 
১৭৭ 
১৮০ 

১৮২, 
১৮৩ 
১৮৪ 
১৮৭ 
১৮৮ 
১৮৮ 


১৮৭ 


১২, 
১৪ 
১৬ 


বিষরঃ 


হবিষ্থান্ললক্ষণম্‌ 
হোমাদিনিয়ম? 
তর্পণবিধি; 

অঙ্গহীনে জপবিধিঃ 
বীরকল্প: 
গ্রহণপুরশ্চরণন্‌ 

গ্রহণে ভোজনকালঃ 
গ্রহণে জপপ্রাধান্যম্‌ 
ৰকবচপুরশ্চরণম্‌ 
যন্সংক্কার: 
যস্ত্রসংসক্কারসহল" 
পর্চগব্যপরিম।ণন 
যন্ত্রগায়ত্রী 

আবাহন্যা দিমুদ্র। 

প্রাণ প্রতিষ্টা মস্ত: 
বলিদানম্‌ 
রুধিরমন্তকস্থাপন ক্রম" 
বলিমন্ত কপতনফলম্‌ 
বলিমস্তকে দীপদানম্‌ 
অবৈধহিংসায়।ং দোষ: 
উপচারবিধিঃ 
পুষ্পদীনা: পর্য,ামিতক।লঃ 
তুলমীপত্রৈ: শক্তিপুজা 
পুষ্প।দিচয়নকালঃ 
ধুপপ্রকরণম্‌ 
দ্ীপপ্রকরণম্‌ 
নৈবেছাপ্রকরণম্‌ 
প্রদ্ক্ষিণ-প্রণামবিধিঃ 
উপচারপ্রকরণম্‌ 
নৈবেস্াদীনামাচ্ছাদনম্‌ 
নৈবেছাদ(নবিধিঃ 
প্রাপাদিমুদ্রা 

জব্যাণাং নির্াল্যতাকালঃ 
শক্তাচারঃ, কুলবৃক্ষাঃ 


পুন্াঙ্কঃ 
২১৭ 
২১৮ 


নথ ১ 


০৪৫ 
৪৫ 
১৩ 


৬৪৮ 


৮% ০ 


শশী শী শাশীশাশীীী শা ্শশীশী্া্াীশীশট?7়ীীীশীশীীী শি 
শী শশী শী শশা 


বিষয়ঃ 


পীঠন্থাননিরূপণম্‌ 
গীঠস্থানজপফলম্‌ 
নিত্যসংকেতস্তব; 
শিবাবলিঃ 
শিব।পূজাদিফলম্‌ 
দেবীপ্রণামফলম্‌ 
ংসগদোষ, 
প্রায়শ্চিন্তলক্ষণম্‌ 
ধৃতকবচনাশ প্রায়শ্চিনুম্‌ 
নষ্টকবচপ্রতিষ্টা 
যন্বনাশপ্রায়শ্চিত্মূ 


পূগীকালেঘপ্রাদিপতনগ্রাযশ্চিনুম্‌ ... 


মালাপতন প্রায় শ্চিত্তম্‌ 
মালাবিন।শপ্রায়শ্চিত্বম্‌ 
গুরুক্রেধেপশমনপ্রায়শ্চিতুম্‌ 
অনিবেদিতভে (জন প্রায়শ্চিত্রম্‌ 
সকামনিক্ষা মকশ্শফলম্‌ 
কুগবিধিঃ, মণ্ডপনিশ্খীণন্‌ 
মানাঙ্গুলিলক্ষণম্‌, দিক্পালবর্ণ: 
কুগ্ডশপীরম্‌, চতুরস্রকুগুলক্ষণমূ্‌ 
খাতপরিমাণম্‌ 
মেখলানিরীপণম্‌ 
ন(লনিবপণম্‌ 

কুণডদে যান স্থৃঙিললক্ষণন্‌ 
হোমবিধিঃ, অষ্টাদশকুণসংস্কারঃ 
প্রকারান্তরসংস্কারঃ 

পব্চশুদ্ধি: 

অগ্রিপ্রণয়নম্‌ 

জিহব।মন্ত্ঃ 
জিহবাধিপতিদ্বেবতা 
মুস্তিষ্তানঃ 

বহ্তিপ্রত্থালনমস্ত্র 
পরিধিলক্ষণম্‌ বহিধ্যানম্‌ 
ছোমবিধিঃ 





২৭১ 
২৭৩ 
২৭৭ 
৭৯ 
২৮১ 
২৮৩ 
২৮৫ 


৯৮০ 


৩১০ 
৩১১ 
৩১২. 
৩১৩ 
৩১৪ 
৩১৫ 

৩১৬ 
৩১৭ 

৩১৮ 


৩২৩ 


শাক্তানন্দ-তরঙ্গিণী 


নত ক্যাজলা তল 


মজলাচরণম্‌ 


প্রণম্য প্রকৃতিং নিত্যাং পরমাত্মম্ষরূপিণীম্‌। 
তন্যতে ভূক্তিমুক্তার্থং শাক্তানন্দতরঙ্গিণী ॥ ১ ॥ 


প্রকৃতিশব্দার্থঃ 
অথ কা' প্রকৃতি; ? তথাহি--গুণত্রয়মামাবস্থা প্রকৃতিঃ। তথাচোক্তং 
যামলে-_ 

সত্ব রজস্তম ইতি গরণত্রয়মুদাহ্বতসূ। 

সাম্যাবস্থিতিমেতেষামব্যক্তং প্রকৃতিং বিছুঃ ॥ 

সৈব মূল প্রকৃতিঃ স্তাঁৎ প্রধানং পুকষোইপি চ। 
অন্ত্রাপি__সত্বং রজস্তম ইতি গুণানাং ত্রিতয়ং প্রিয়ে ! 

যদা সা পরম! শক্তিগুণাধিষ্ঠানমাচরেং | 


স্স্্প পপ পপ পপ পপ এরপর জপ 





সা 





শস-্ 





অনুবাদ2--পরমাত্মন্বরূপ৷ নিত্য। প্রকৃতিকে প্রণাম করিয়া ভোগ ও মোক্ষ 
লাভের জন্ শাক্তানন্দতরঙ্ষিণী রচিত হইতেছে ॥ ১ ॥ 

[প্রশ্ন ] প্রকৃতি কি? [উত্তর] সত্ব, রজঃ ও তমোগুণের সাম্যাবস্থা (১) 
প্রকৃতি। যাঁমল তন্ত্রে সেইরূপই উক্ত হইয়াছে । যথা-দত্ব, রজঃ ও তমঃ__ 
এই গুণত্রয় কথিত হইয়াছে । “এই গুণত্রয়ের সাম্যাবিস্থাকে (পণ্ডিতগণ ) অব্যক্ত 
প্রকৃতি বলিয়৷ জানেন। উহাই মূল প্রকৃতি, প্রধান এবং পুরুষ” (২)। অন্ত 


শশী শশী স্পা শার্াশটীশাশীটি সপ ্ 











(১) জীবের ভোগাদৃষ্টবশত; গুণত্রয়ের বৈষম্য বা নুনাধিকভার হইতেই জগতের থা 
হয়। ভোগাবসানে পুনরায় স্ট জগৎ নিজের উপাদান প্রকৃতিতে লীন হয়। তখন গুণত্রয়রূপ 
প্রকৃতি বৈষম্যভাব পরিত্যাগ করিয়া কেবল কারণরূপে অবস্থান করে । এই অবস্থাই গুণত্রয়ের 
অকাধ্যাবস্থা বা সাম্যাবস্থা।। | 


(২) পরিণামবাদী শীক্ত সম্প্রদায়ের মতে সচ্চিদানন্দরূপ শিবের আঁনদ্দাংশই বিমর্শ- 


২ শাক্তানন্দ-তরঙ্গিণী 


স্পা শিস | সি সী স্টিল শস্পলি 


প্রকৃতিত্বং ভবে তন্তাঃ পুকষ স্তাৎ সদাশিবঃ ॥ ২॥ 











তন্ত্রেও কথিত হইয়াছে £-“হে প্রিষে ! সত্ব, রজঃ ও তমঃ--ইহা! গুণত্রয়। যে 
কালে সেই পরমা শক্তি গুণত্রযেব অধিষ্ঠান কবেন, তখন তীহার প্ররুতিত্ব হয় 
এবং পুরুষ ( নিগুণ শিব ) সদাশিব হন? | (৩)॥ ২॥ 


২ ীীপিসপীটি 





শশী পাস শাীপীশীশ শা শশা শশী ীশ 


শক্তি নামে অভিহিত হয়। উহ] বঞ্চির দাহিকাশক্তির হ্যায় শিবেবই ম্বাভাবিক শক্তি বলিয়! 
শিবের সহিত উহীর কোনই ভেদ ন।ই। শান্ত মতে যে যট্ত্রিংশং তত্ব হ্বীকৃত হইয়াছে, 
উহা এই বিমর্শ শক্তিরই পরিণাম । 'প্রপঞ্চসার' তন্ত্েব টাকাকার পদ্মপাদচার্ধ্য শাক্ত সিদ্ধান্ত 
প্রকাশ করিতে বলিয়াছেন £-_-“এঁকব শক্তি; অন্তমূখতযা বিকসত্তী বিদ্যাদিতত্ববূপিণী বহিষ্ুখতয। 
সঙ্ুচন্তী মায়াদিতত্ববূপিণী” (আর্থার এভেলন প্রকাশিত প্রপঞ্চমাব ২৮ পৃষ্ঠ। ) অর্থাৎ একই বিমশ 
শক্তির অন্তমু্থ (দ্বৈতৈর নশ্ফুরণ প্রযুক্ত স্বাধিঠান চিদ্রপ প্রবণ ) পবিণীম হইতেই বিদ্যা, ঈশ্বব 
ও সদাশিব এবং সম্কুচিত বহিমুখ পবিণাম হইতে মাধ! প্রসৃতি তত্ব প্রকাশিত হহ্যাছে। এই 
মতে উপাদান উপাদেয়ও অত্যন্ত অভিন্ন । কিন্তু কোন কোন স্থলে শিবেব প্রাধান্য বিবক্ষাঁয় 
শিবকে এবং কোন স্থলে শক্তিব প্রধান্ঠ বিবক্ষায় শক্তিকে জগ্রৎ কর্তী বল! হইযাঁছে। যেখানে 
কেবল শিবকে বা কেবল শক্তিকে জগংকর্তা বল! হইয।ছে, সেখানে শক্তিবিশিষ্ট শিবই জগংকর্তী 
বুঝিতে হইবে। কাবণ কেবল শিব বা কেবল শক্তি কোন কিছুই করিতে পারেন না। ফল 
কথা-_-এই শন্তি শিবের সহিত মত্যন্ত অভিন্ন বলি! কখনও প্রকৃতিৰপে, কখনও বা পুকষবপে 
কীত্তিত হইয়াছেন। মহাকবি কালিদাস বূম।র সম্ভবেব দ্বিতীয় সর্গে শাক্তসিদ্ধান্তের এই কথা 


প্রকাশ কবিতে বলিয়।ছেন__ 
'ত্বামামনন্তি প্রকুতিং পুকযার্থপ্রবর্তিনীম্‌। 


তবদদশিনমুদদাসীনং ত্বামেব পুকষং বিছুঃ? ॥ 

(৩) প্রাচীন কোন শৈব সম্প্রদায পরমশিবেৰ চিচ্ছক্তি ও অবিদ্ধা শক্তি নামে ছুইটা শত্তি' 
গ্বীকাব করিতেন । চিচ্ছক্তি চিন্ম, শিবশ্বৰপ ও পরমার্থদং। অবি্যা শক্তি জড় ও অসং। 
পরম শিবের এই শত্তিদ্ধ পরম্পব মিলিত হইলে তাহা হইতে বিশ্বপ্রপঞ্চেব প্রকাশ হয়। 
ত্রিগুণাত্মক অবিদ্যাশক্তিব সহযোগে চিচ্ছক্তির যে সৃষ্টি প্রবণতা। তাহ।ই পরম! শক্তির গুণাবিষ্ঠান। 
কারণ এই মতে চিচ্ছক্কিব সম্বন্ধ বাতিরেকে কেবল অবিগ্ভা। হইতে জগতের স্থষ্টি হয না। 
সংক্ষেপশারীরককার সববজ্ঞায্স মুনির কথা হইতে ইহ জানা য/য়। তিনি বলিয়াছেন-__ 

চিচ্ছক্তিঃ পরমেশ্বরস্য বিমল চৈতন্তমেবোচাতে 
সত্যেবাইস্ত জড়া্পর ভগবতঃ শক্তিত্্ববিদ্যোচযতে | 
সংসর্গীচ্চ মিথন্ুয়ো ভগবতঃ শক্ত্যোর্জগজ্জায়তেই 
সচ্ছক্তা সবিকারয়। ভগবতশ্চিচ্ছক্তিরুদ্রিচাতে ॥ -_-সংক্ষেপশারীরক ৩২২৮ 
শৈবাচাধ্য অগ্পয় দীক্ষিত 'শিব।দতনির্ণয়ে' এই মতের সুচনা করিতে বলিয়াছেন__ 
“এবং পরমেশ্বরস্ত *চিচ্ছক্তিসস্তাবঃ তন্য।; পরমেশ্বরাভিন্বত্বং তথাত্বেপি তন্তা স্দ্বর্দত্বমিতি" 
( শিবাদ্ৈতনির্ণরঃ ৬১ পৃষ্ঠা )। 


পগ্রথমোল্াসঃ ৩ 


নিত্যাশবার্থঃ 
নিতাশব্দার্থমাহ শক্তিযামলে-_ 
ব্রহ্ম-বিষু-শিবাদীনাং ভবো যস্ত। নিজেচ্ছয়া। 
পুনঃ প্রলীয়তে যস্তাং নিত্য সা পরিকীত্তিতা ॥ ৩॥ 
পরমাত্মশব্দার্থঃ 
পরমশ্চাসৌ আত্মা চেতি পরমাত্বা, উৎকৃষ্ট আত্মা ইত্যর্থঃ। 
উৎকৃষ্টতব্চ স্বেচ্ছয়া ব্রহ্ম-বিফু-শিবাদি-শরীরোৎপাদক(নবন্ত)হম্‌। অথবা 
তত্তদিক্দ্রিয়রহিতোইহপি তত্তদিক্দ্িয়ন্য-প্রতাক্ষাশ্রয়; । তথাচ শ্রুতিঃ 
( শ্বেতা; ৩১৯ )-_ 
অপাঁণিপাদে জবনো গ্রহীতা পশ্যত্যচক্ষুঃ স শৃণোত্যকর্ণ; । 
স বেত্তি বেদ্যং ন চ তস্াস্তি বেত্তা তমান্ুরগ্রযং পুকষং মহান্তম্‌ ॥ 
নিত্য-জ্ঞান-কৃত্যাশ্রয়ঃ পরমাত্মা। স চলাঘবাৎ এক এব। নচ 


শক্তি-যামল তন্ত্রে নিত্যা শব্দের অর্থ বলিতেছেন £--“ধাহাঁর নিজের ইচ্ছায় 
্র্গা, বিষণ ও শিবাদির উৎপত্তি এবং যাহাতে পুনরায় লয় হর, তিনি নিত্যা 
নামে কীত্তিত হন।+ ॥ ৩॥ 

পরম যে আত্মা, তিনি পরমাত্মা৷ অর্থাৎ পরমাত্ম-শব্দের অর্থ- উৎকৃষ্ট আত্ম। | 
এই উৎকর্ষ হইতেছে সঙ্কল্পমাত্রে ব্রহ্ম, বিষু ও শিবাদির শরীরের উৎপাদন কর্তৃত্ব। 
অথবা ( যিনি) চক্ষুরাদি ইশ্টিয়রহিত হইয়াঁও ইন্ছ্ির-জন্ প্রত্যক্ষের আশ্রয়, তিনি 
পব্মাত্ম।। শ্রুতি সেইরূপই বলিতেছেন £-.তিনি হন্ড-পদ রহিত হইয়া গমন ও 
গ্রহণ করেন, চক্ষুরহিত হইয়া দর্শন করেন, কর্ণরহিত হইয়া আবণ করেন। 
তিনি জ্ঞাতব্য ব্ষয় জানেন, কিন্তু তীহার কেহ জ্ঞাত নাই। তীহাকে আদি ও 
মহান্‌ পুরুষ বলে।' * 

পরমাত্মা নিত্য জ্ঞান ও নিত্য কৃতির আশ্রয়। লাঘববশতঃ (8) তিনি 


(৪) শক্তির পরিণাম হইতে বিশ্বপ্রপঞ্জের প্রকাশ হইলেও উহা! কেবল শক্তির পরিণাম 
নহে) ইহা পূর্বেই উক্ত হইয়াছে । বিশেষতঃ শক্তি ধর্মরূপে ব্যবহৃত হয় বলিয়া! তাহার 
আশ্রয় অবশ্য স্বীকার্্য । শক্তির এ আশ্রয়ই পরমাজ্ঞা । যে প্রমাণের ক্কার! পরমাক্মার সিদ্ধি হয়, 
লাঘব জ্ঞান থাকিলে এঁ প্রমাণ দ্বারাই তাঁহ।ব একত্ব সিদ্ধি হইবে । পরমাক্মা ছুই বা বহু হইলে 
নকলেরই ইচ্ছাশক্তি তুল্য বলিতে হইবে । অন্যথা! কাহারও ইচ্ছাশক্তি নুনবল হইলে তাহার, 
ইচ্ছ। ব্যাহত হইবে, অতএব তিনি পরমাত্রা হইতে পারেন ন।। কারণ পরমাত্বার ইচ্ছ। 


৪ শীক্তানন্দ-তরজিণী 


স্পা স্পট  সিপা পিসপিণ সিলািলাসিতি স্পা সিপাসি সপ পাস্িপাসিপসপাস্ি | পাস িিস্টি | লসর সিপাসছ সিসি 


জন্যা-ত্ঞান-কৃত্যাশ্রয়ো জীবাত্মা। | স চানন্তুঃ মনস্ত-পশু-পক্ষ্যাদিভেদাৎ | 
তথা শিব-বিষু-ছূর্গাদীনাং শরীরভেদাৎ পরমাত্বা নানা এব অস্ত ইতি 
বাচাম। ঘটাছ্বাপাধিভেদেনাকাঁশস্ত নানাহবভ্রমবৎ মনুষ্য-পশ্ত-পক্ষ্যাদি- 
শরীরভেদেনাত্মনে! ভিন্নতবভ্রমা স্মুধুপ্তিগ্রলয়াদৌ শরীরনাশে আত্মন 
একত্বদর্শনাৎ। তথ! ভক্তান্নগ্রহায় গৃহীত-শরীরাণাং শিবাদি-দৈবতানাং 
নানাত্বেন তত্র নানাতভ্রমাৎ | নহি ভ্রনাদ্‌ বস্তসিদ্ধিরিতি ॥ ৪ ॥ 
উল্লীস-ব্ষিয়-নির্ণয়ঃ 
অথ উল্লাস গরতিপান্ভমাহ__ 

উল্লাসে প্রথমে বক্ষো শবীবং কন্মসম্ভবম্‌ | 

দীক্ষাং দ্বিতীয়ে বক্গামি তৃতীয়ে যোগনিয়ম্‌ ॥ 

প্রাতঃকৃতাং চতুর্থে ত আসনং পঞ্চমে তথা । 

অন্তর্ধাগবিধিং ষষ্ঠে নিত্যপূজাঞ্চ সপ্তমে ॥ 

বাসৌ মালাবিধানন্ত নবমে জপলক্ষণম্‌ । 

হা সেতুঞ্চ কুললুকাং দশমে তথা ॥ 





০০ পপ শে শপ শা সপ 


একই অর্থাৎ বহু নহেন। জীবাত্মা জন্য জ্ঞান ও ভন্ কৃতির আশ্রষ। 
মনুষ্য, পশু, পক্ষি-প্রভতিব ভেদবশতঃ সেই জীবাস্সা যেরূপ অনন্ত ( অসংখ্য )। 
সেইবপ শিব, বিষুণ ও ছূর্গাদি বিগ্রহেব ভেদবশতঃ পরমাত্মাও বহু হইবেন, 
ইহা! বল! যাঁষ না। কারণ ঘটাদিবপ উপাধিব ভেদবশতঃ আকাঁশের যেরূপ ভেদ 
ভ্রম হয়, সেইরূপ মনুষ্য, পশু, পক্ষ্যা্দির শরীরেব ভেদপ্রযুক্ত আত্মার নানাত্ব ভ্রম 
হইয়া থাকে। কাবণ স্থযুণ্তি বা প্রলযে শবীর বিনষ্ট হইলে আত্মার একত্ব বোঁধ 
হয়। আর ভক্তগণের অনুগ্রহের নিমিত্ত শিবাদি দেবতার গৃহীত-শরীরের অর্থাৎ 
শিবছর্গাদি বিগ্রহের ভেদ-প্রযুক্ত সেই এক পরমাত্মাতে ভেদ ভ্রম হইয়া থাকে। 
্রম প্রযুক্ত বস্তর সিদ্ধি হয় না॥ ৪ 

প্রথম উল্লাসে কর্ম ( ধন্মধর্্ম ) জনিত শরীর, দ্বিতীয় উল্লাসে দীক্ষা, তৃতীয় 
উল্লাসে যোগনির্ণয, চতুর্থ উল্লাসে প্রাতঃকৃত্য, পঞ্চম উল্লাসে আসন নিয়ম, 


অব্যাহত। তুল্য ইচ্ছাশক্তিবিশিষ্ট ছুই বা! বহু পরমাত্মা স্বীকার করিলে যুগ্রপৎ বিরুদ্ধ ইচ্ছার উদ্ভব 
হইলে কাঁহারই ইচ্ছা পূর্ণ হইবে না। বিশেষতঃ বনু পরমাস্মা স্বীকার করিলে সংখ্যা-নিয়মের 
কোন কারণ ন। থাকায় অসংখ্য পরমাত্মার কল্পনা করিতে হয় । তদপেক্ষ৷! এক পরমায্মীর কল্পনায় 
লাঘব। এইরপ জ্ঞানই লাঘব জ্ঞান । উহা। প্রমাণের সহায়মাত্র, নিজে কোন শ্বতন্ত্র প্রম।ণ নছে। 


গ্রথমোল্লাসঃ ৫ 


মুখস্ত শোধনং রুদ্রে দ্বাদশে চ পুরক্কিয়াম্‌। 

সংস্কারং যন্ত্ররাজস্য বলিদানং ভ্রয়োদশে ॥ 

ফলং চতুর্দঘশে চৈব উপচারাদি-দানজম্‌। 

নামম্মরণ-পুজাদিফলং পর্চদশে তথা ॥ 

কলো সংসর্গদোবাদি-প্রায়শ্চিনতন্ত ষোড়শে | 

কুণ্তং সপ্ুদশে চৈব হোমধগষ্টাদশে তথা ॥ 

তত; সব্বমঙ্গলাদি-নায়ামর্থো নিরূপিতঃ | 

তুর্গাদেব্যাশ্চ মাহাত্মাং বিশেষেণ প্রদর্শিতম্‌ ॥ 

গুরুপাঁদরজে। ধ্যান্বা কৃত উল্লাসনি্ণয়; ॥ ৫ ॥ 

শরীরোত্পন্তিক্রমঃ 
'জ্ঞানভাষ্যে-_ দেব্যুবা৮৮ 
শরীরং কীদশং নাথ! মৃক্তিবা কেন কন্মণ! | 
ইদানীং শ্রোতৃগিচ্ছামি ব্রুহি মে শশিশেখর ! ॥ 
ঈশ্বর উবাচ-_ 

শৃণু দেবি! প্রবক্ষ্যামি শরীরং কর্মমসন্তবমূ । 

রজন্বলা যদ নারী বিশুদ্ধ পঞ্চমে দিনে ॥ 

গীড়িতা কামবাণেন ততঃ পুকষমীহতে | 
ষষ্ঠ উল্লাসে অন্তরাগবিধি, সপ্তম উল্লাসে নিত্য পৃশ, অষ্টম উল্লাসে  মালাবিধি, 
নবম উল্লাসে জপবিধি, দশন উল্লাসে মহ|সেতু, সেতু এবং কুনুকা, একাদশ উল্লাসে 
মুখশোধন, দ্বাদশ উল্লাসে পুরশ্চরণ, অরয়োদশ উল্লাসে যন্ত্র সংস্কার ও বলিদান, 
চতুদ্দশ উল্লাসে উপচার দানের ফল, পঞ্চদশ উল্লাসে নামন্মরণ ও পূজাদির 
ফল, ষোড়শ উল্লাদে সংসর্গদোষাদি ভ্নিত পাঁপের প্রায়শ্চিত্ত, সপ্তদশ উল্লাসে 
কুগুবিধান এবং অষ্টাদশ উল্লাসে হোমবিধি এবং সর্বমঙ্গলাদি নামের অর্থ ও 
বিশেষতঃ দুর্গাদেবীর মাহাত্মা নিবপিত হইবে। গুরুর পদধুলি ধ্যান করিয়া উল্লাস 
নিরূপণ করিলাম ॥ ৫ ॥ 

জ্ঞানভাব্যে দেবী বলিতেছেন £--হে নাথ ! হে শশিশেখরণ শরীর কিূপ? 

কি কর্মের দ্বারা ব| মুক্তি হয়? (তাহা ) এখন শুনিতে ইচ্ছা করি, আমাকে 
বলুন। ঈশ্বর বলিলেন হে দেবি! কর্ম-সস্তৃত দেহের বিষয় বলিতেছি, শ্রবণ 
কর রজন্বলা স্ত্রী যখন খতুর পঞ্চম দিনে বিশুদ্ধা হয়, তখন সে কাঁমবাণে পীড়িত 





৬ শীক্তানন্দ-তরঙ্গিণী 


ভগ-লিঙ্গ-সমাযোগান্মৈথুনং স্তাৎ তদা তয়োঃ ॥ 
অন্যোন্াস্পর্শনাদ দেবি ! জায়তে চ মহৎ স্ুখম্‌। 
ক্ষরতে চ তদা রেতঃ প্রাণাপানাদিসংশ্রিতং ॥ 
ক্ষিতিরাপস্তথা তেজো বায়ুরাকাশমেব চ। 
সবে্বেষাং তত্বং প্রাছুঃস্তাদ দেহস্থ-রক্তবীজয়োঃ ॥ 
নাভিপন্ত্রে তদা দেবি! ভ্রামাতে চ সমীরণৈঃ | 
কুন্তকারে| যথা চক্রে ঘটতে চ ঘটাদিকম্‌ ॥ 

তথা সমীরণো গে ঘটতে প্রাণিন!ং তন্ুমূ। 
কললং চৈকরাত্রেণ বুদ্বুদং পঞ্চমে দিনে ॥ 
শোণিতং দশরাত্রেণ মাংসপিগুশ্তুর্দঘশে | 
মাসৈকেইপি চ সম্পূর্ণে মাংসপিপ্ডোহস্কুরায়তে 
আদৌ সংজায়তে পিণ্ড ব্রন্মাণ্ড; স হি সাঙ্কুরঃ। 


হইয়া পুরুষসংসর্গ কামনা কবে। হে দেবি। তখন সেই স্ত্রীপপুকষের ভগ-লিঙ্গ-সংযোগে 
মৈথুন নিষ্পন্ন হয় এবং তাহাদের পরস্পর স্পর্শ জন্ত অত্যন্ত আনন্দও উৎপন্ন হয। 
সেই সময় প্রাণ ও অপাঁনাদিব সহযোগে রেতঃ ক্ষরণ হয এবং দ্েহস্থ রক্ত ও শুক্রের 
মধ্যে ক্ষিতি, জল, তেজঃ, বাধু ও আকাশ--সমস্ত ভূতেব তত্র প্রাদুভূতি হয়। হে 
দেবি ! সেই সময় এ শুক্রশোণিত বাধু দ্বাব৷ নাভিরন্ধে সঞ্চালিত হয়। কুস্তকাঁর 
যেরূপ চক্রের উপর ঘটাদি বস্ত নির্মাণ করে, বাধুও তব্দরপ গর্ভে জীবদেহ নির্মাণ করে। 
(এ শুক্র শোণিত ) এক রাত্রে কলল এবং পঞ্চম দিনে বুদ্বুদ হঘ (৫)। দশম 
রাত্রিতে (উহা ) শোণিত ও চতুদ্ঘশ দিনে মাংসপিণ্ডে পরিণত হয। এক মাস পূর্ণ 
হইলে মাংসপিগ্ড অস্কুবের অনুপ হয। প্রথমতঃ সেই অস্কুরযুক্ত মাংসপিগু সুক্ষ 
ব্রহ্মাগুরূপে পরিণত হয়। 


(৫) গর্ভাবস্থায় শরীবোৎপত্তির যে ক্রম তস্ত্রে প্র্দশিত হইয়াছে, তাহা গর্ভোপনিষদের 
বর্ণনার অনুরূপ । সুতরাং উহাকে শ্রুতি সম্মত বলা যাইতে পারে । ভগবান যাস্ক নিরুক্তে 
গর্ভীবস্থায় শরীরে।ৎপত্তির ক্রম অন্যবপ বলিয়াছেন। (নিরুক্ত ১৪ অধ্যায় ৬ খওড দ্রষ্টব্য) মহামুনি 
চরকের মতে -প্রথম'ম।সে কলল, ২য় ম|সে ঘন, পিও, পেশী ও অর্বব্দ এবং ওয় মাসে সমস্ত অঙ্গ, 
ইঞব্জিয় ও অঙ্গীবয়ব উৎপন্ন হয়। স্ুলদর্শার নিকট ইহ! বিরুদ্ধ বলিয়! প্রতীত হইলেও ুল্গ্রদর্শার 
নিকট অবিরোধই প্রতীত হইবে । মহ্ষি সুশ্রত সুশ্রতসংহিতার শারীর স্থানের ৩য় অধ্যায়ে 
এই সমস্ত মতডেদের যে সমাধান করিয়াছেন, তাহ] প্রণিধান পূর্বক সকলেরই দেখ। কর্তব্য । 


গ্রথমোল্লাসঃ ৭ 


তন্ত মধ্যে স্ুমেরুশ্চ কঙ্কালদণ্ডরূপকঃ ॥ 

চরাচরাণাং সব্ধেষাং দেবাদীনাং বিশেষতঃ । 
আললয়ঃ সর্বভূতানাং মেরোরভ্যন্তরেহপি চ ॥ 
প্রদীপকলিকাকারো জীবে! হৃদি সদা স্থিত; | 
রজ্জ্ববদ্ধ! যথা শ্োনো গতোহপ্যাকৃষ্যতে পুনঃ ॥ 
প্রাণবদ্ধস্তথা জীব; প্রাণাপানেন কৃষ্ৃতে | 

জীবস্ত পরমেশানি ! পরিবারগণং শুণু ॥ 

অক্ষিণী নাসিকে কণোর্ জিহ্বা চ কমলাননে !। 
হস্তৌ পাদৌ মহেশানি ! গুস্তোপস্থৌ ক্রমাৎ প্রিয়ে ! 
নাভিশ্চ পরমেশানি ! মনশ্চ পরমেশ্বরি ! ॥ 
জাগ্রত-স্বগ্র-্ষপ্াখাশ্চেতি দেহেষু সংস্থিতাঠ। 
ইব্দ্িয়াণাঞ্চ সব্বেধাং মন: পরমসারথিঃ ॥ 

পাপৈঃ পুণোর্সহেশানি ! বদ্ধ; স্যাদাত্মনঃ পরিয়ে! । 
সঙ্গত্যা সদসৎ কন্ম জীবঃ সবর্বং করোতি হি ॥ 
বিশুদ্ধসাত্বিকো জীব; সদসৎকন্মমব্জিতঃ | 

মনসা জীবসংযোগাৎ সৎ কাধ্যং কুরুতে সদা ॥ 


তাহার মধ্যে কঙ্কালদগ্ডরূপ স্থমেক আছে। সেই মেরুর মধ্যে চরাঁচর 
সমস্ত ভূতের বিশেষতঃ দেবাদির আলয় বর্তমান।  প্রদীপ-কলিকাকার 
জীব হৃদরে সর্ধদা অবস্থিত আছে। রজ্জুবদ্ধ হেন পক্ষী যেরূপ গমন 
করিলেও পুনরায় আকৃষ্ট হয়। সেইরূপ প্রাণবদ্ধ জীব প্রাণ ও অপান বায়ু 
দ্বারা ( দেহমধ্যে) আকৃষ্ট হয়। হে পরমেশ্বরি! জীবের পরিবারবর্গ শ্রবণ 
কর। হে প্রিয়ে! হে পরমেশ্বরি! ছুইটী চক্ষু, দুইটী নাঁসিকা, দুইটী কর্ণ ও 
জিহ্বা, হস্তদ্বয় ও পদদয়, গুহা, উপস্থ, নাভি, মন, জাগ্রত স্বগ্র ও সুযুপ্তি-_ 
ইহার! প্রাণিবর্ের দেহে অবস্থান করে। হে মহেশ্বরি ! সমস্ত ইন্িয়গণের মধ্যে 
মনঃ শ্রেন্ঠ সারথি অর্থাৎ সমন্ত ইন্দ্রিয়ের পরিচালক । হে প্রিয়ে ! পাপ ও পুণ্য 
সমূহের দ্বারা জীব বদ্ধ হয এবং বুদ্ধির সংসর্গে সমস্ত সৎ ও অসৎ কর্ম, 
করিয়া থাকে। সদসৎকর্ম রহিত সেই জীব শুদ্ধসত্ত্-প্রধান বুদ্ধির সহিত অভিন্ন 
হইয়। মনের সহিত প্রাণের সম্বন্ধবশতঃ সংকাঁধ্য সম্পাদন করে। 


৮ শাক্তানন্দ-তরঙ্জিণী 


মাসদ্বয়ে তু সম্পূর্ণে মেদস্তত্র প্রজায়তে । 
মজ্জাস্থীনি ত্রিভিপাসৈঃ কেশাস্বক্‌ চ চতষ্টয়ে ॥ 
কর্ণাক্ষি-নাসিকা-বক্তং কঠোদরঞ্চ পঞ্চমে | 
রক্তাদুৎপদ্তে শুক্রং শুক্রাদ্‌ বিন্দুসমুদ্ভবঃ ॥ 
প্রাণতো বায়ুরুৎপন্নঃ কালাগ্রিঃ জ্যাদপানতঃ | 
শুক্রতো! নাডিকোৎপত্তিঃ শুক্রাদগ্রিসমুদ্ভবঃ ॥ 
মাংসতশ্চ মলোৎপন্তি্জ্জা চাপি ততো! ভবেৎ। 
নায়ূন। প্রাণনিষ্পত্তিরপানাদগ্রিসম্ভবঃ ॥ 
শুক্রেণোৎপাদিতা জিহব। নাসিকা সববদেহিনাম্‌ । 
রক্তাছুৎপদ্ভাতে নেত্রং বামখেব তু দক্ষিণম্‌ ॥ 
প্রাণাহৎপঞ্ভতে শন্যং আাণরক্্রাদয়ং তথা | 

ষষ্ঠে মুখং তথা পাদৌ সববাঙ্গানি চ সপ্তমে ॥ 
সন্ধিঃ সম্পূর্ণতাং যাতি অষ্টমে মাসি বৈ ততঃ | 
অগ্ডাধারস্ত কঙ্কাল আরভা গুদমূলতঃ ॥ 


মাসঘয় পূর্ণ হইলে সেই নাংসপিণ্ডে মেদ উৎপন্ন হয়। তিন মাসে 
মজ্জা ও অস্থি; চতুর্থ মাসে কেশরাশি ও ত্বকৃ, পঞ্চম মাসে কর্ণ চক্ষুঃ, 
নাসিকা, বক্ত., ক ও উদ্দর উৎপন্ন হয়। রক্ত হইতে শুক্র, শুক্র হইতে 
বিন্দু ওজো ধাতু) উৎপন্ন হয়। প্রাণ হইতে বারু, অপান বাু হইতে কালাগ্নি 
( উদনরাগ্সি) উৎপন্ন হয় (৬)। শুক্র হইতে নাড়ী ৪ অগ্নি (ধাতবাগ্নি ), মাংস 
হইতে মল ও নজ্জা উৎপন্ন হয়। বাষু হইতে প্রাণ, অপান হইতে অগ্নি এবং 
শুক্র হইতে সমন্ত প্রাণীর ড্ছিবা ও নাসিকা, রক্ত হইতে বাম ও দক্ষিণ নেত্র 
এবং প্রাণ হইতে শূন্য ভ্রাণরন্ধ দয় উৎপন্ন হয়। যষ্ঠ মাঁস পূর্ণ হইলে মুখ ও 
পনছয়, সপ্তম মাসে সর্বাঙ্গ উৎপন্ন হয়। তাহার পর অষ্টম মাসে সন্ধি, অগডাঁধার ও 


শীট টি চে শা শিপ ০ শ্রী সপ িশিপ শাটার শিগসি 


(৬) গর্ভোপনিষদে শরীর শন্দেব বু[ৎপত্তি বর্ণন প্রসঙ্গে শরীরে €১) জ্ঞানাগ্রি ৫২) দর্শনাগ্নি 
ও কোষ্টাগ্রি- এই ত্রিবিধ অগ্নির স্তিতি উক্ত হইয়াছে । শুভাশুভ কর্মের প্রকাশক যে তেজঃ, 
তাহাকে জ্ঞানাগ্নি বলে। যে তেজের দ্বারা রূপার্দি গৃহীত হয়, উহাই দর্শনাগ্নি এবং যাহা 
দ্বার! ভুন্ত' বন্ত পরিপরু হয়, তাহাই কোষ্ঠাগ্রি। তন্ত্রেও কোষ্ঠাগি এবং দোষ-দুস্তগত জ্তকাদি 
দশ অগ্মি এই উভয়্নবিধ অগ্নির উৎপত্তি কথিত হইয়াছে । বাত-পিত্ব-কফকে দৌষ এবং সপ্ত 
ধাতৃকে দুষ্য বলে। তন্তোক্ত এই দ্বিবিধ অগ্নি গর্ভোপনিষৎ বর্ণিত অগ্নিত্রয় হইতে পৃথক নহে। 





গ্রথমোল্লাসঃ ৯ 


দ্বাত্রিংশজ -জ্ঞানবিজ্ঞেয়-গ্রন্থিকো বদ্ধতঃ সদ! 
তস্ত মধ্যে সদা সর্ববা নাড্যস্তত্র ব্যবস্থিতাঁঃ ॥ ৬ 


শরীরস্থ-নাড়ীনির্ণয়ঃ 


ইড়া চ পিক্গলা চৈব স্ুযুম্ণা চ তৃতীয়িকা । 
গান্ধারী হস্তিজিহ্বা! চ পুষা চৈব যশস্ষিনী ॥ 
অলম্বুষ কুহুশ্চৈব শঙ্ঘিনী দশমী তথা | 
অন্যাশ্চ নাড়িকাঃ ক্ষুদ্রা; সহআণাং দ্বিসপ্তুতিঃ ॥ 
ইড়া চ বামভাগে তু দক্ষিণে পিঙ্গলা তথা । 
্রহ্মরন্ত্রে সুযুম্ণা চ গান্ধারী বামচক্ষুষি ॥ 
দক্ষিণে হস্তিজিহ্ব। চ পুষা কর্ণেহথ দক্ষিণে । 
বামে যশব্িনী চৈব মুখে চালম্বুষা তথা ॥ 
কুহুশ্চ লিঙ্গমূলে চ শঙ্খিনী শিরসোপরি । 

এবং ছ্বারং সমাবৃত্য তিষ্ন্তি দশ নাড়িকাঃ ॥ 


বত্রিশটী জ্ঞানগম্য ( সুষম) গ্রন্থিযুক্ত কঙ্কাল মলদ্বারের মূলদেশ হইতে আরন্ত করিয়া 
বন্ধিত হইতে থাকে । তাহার মধ্যে সমস্ত নাড়ী বর্তমান ॥ ৬॥ 

তন্মধ্যে ইড়া, পিঙ্গল!, তৃতীয় সুযুম্ণা এবং গান্ধারী, হস্তিজিহ্বা, পৃষা, বশম্ষিনী, 
অলঘুষা, কুহু ও শঙ্ঘিনী নাঁড়ী প্রধান (১) এবং অন্ত ক্ষুদ্র নাড়ী ৭২০০৪০। 
মেরুদণ্ডের বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, ব্রহ্গরন্ধে, সুযুম্ণা, (২) বাম চক্ষুতে 
গান্ধারী, দক্ষিণ চক্ষৃতে হস্তিজিহ্বা, দক্ষিণ কর্ণে পৃষা, বামকর্ণে যশম্বিনী, 
মুখে অলঘুষা» লিঙ্গমূলে কুহু এবং মস্তক মধ্যে শখ্িনী--এই দশটা নাড়ী এইরূপে 


(১) ষ্বাজ্ঞবন্ক্য সংহিতার প্রায়শ্চিতাধ্যায়ে ৭০০ নাড়ীর সংখ্যা উল্লিখিত আছে। 

(২) মেরুদণ্ডের বামপার্থে ইড়া বামমু্ধ হইতে উত্থিত হইয়া ধনুর ন্যায় বক্রাকারে বাম 
নাসিক। পর্যন্ত গিয়াছে । পিঙ্গলা মেরুদণ্ডের দক্ষিণ পার্থে দক্ষিণ মুগ্গ হইতে উত্থিত হ্ইয়। 
দক্ষিণ নাসিক! পর্য্যন্ত গির়াছে। নুবুম্ণা নাড়ী কন্দমুল হইতে নিঃস্যত হইয়। সন্তকস্থিত 
অধোমুখ সহশ্রদল পদ্মের কর্দিকাবর্তী দ্বাদশদল পদ্মের অধোদেশ পর্য্যন্ত গিয়াছে। 'নিগম- 
তন্বসারে' ষে তিনটা নাড়ীর মেরু মধ্যে অবস্থিতি উক্ত হইয়াছে, উহ্থা নুযুম্ণা॥ বজা ও চিত্রা 
সমন্ধে বুঝিতে হইবে । এ বিষয়ে বিশেষ কথ! মৎসম্পাগিত বট্চক্রনিরপণে ভরষ্টবা। 


১০ শীক্তানন্দ-তরঙ্গিণী 


০ 





সি রস পাস পা 


ক্ষিতিশ্চ বারি তেজশ্চ বাযুরাকাশমেব চ। 
স্থৈষ।ং গতা। ইমে পঞ্চ বাহ্যাভ্যন্তর এব চ ॥ ৭ ॥ 


ভূতগুণাঃ 
অস্থি চম্ম তথা নাড়ী লোম মাংসস্তথৈব চ। 
এতে পঞ্চ গুণাঃ প্রোক্তাঃ পুথিব্যাঞ্চ ব্যবস্থিতাঃ ॥ 
মলমৃত্রং তথা শুক্রং শ্রেম্বা শোণিতমেব চ। 
এতে পঞ্চ গুণাঃ প্রোক্তা আপস্তত্র বাবস্থিতাঃ ॥ 
ক্ষুধা তৃষ্ণ! তথ। নিদ্রা গ্রমোহঃ ক্ষাস্তিরেব চ। 
এতে পঞ্চ গুণাঃ প্রোক্তাস্তেজস্তত্র বাবস্থিতম্‌ ॥ 
বিরোধাক্ষেপণাকুঞ্চধারণং তর্পণং তথা । 
এতে পঞ্চ গুণাঃ প্রোক্তা মাকতে চ ব্যবস্থিতাঃ ॥ 
রাগো দ্বেষশ্চ মোহশ্চ ভয়ং লঙ্জ। তখৈব চ। 
এতে পঞ্চ গুণাঃ প্রোক্তা আকাশে চ ব্যবস্থিতাঃ ॥ 


সমন্ড দ্বার আবৃত করিয়া ( দ্েহমধ্যে ) রহিয়াছে । গুথিবী, জল, তেজঃ, বাধু 
ও আকাশ --এই পাঁস্টী ভূত বাহিরে ও দেহাভ্যন্তরে স্থির হইয়। আছে ॥ ৭ ॥ 


অস্থি, চর্ম, নাঁড়ী, লৌম ও মাংস--এই পীচটা পৃথিবীর গুণ ( অবস্থ! বা 
বিকার ) বলি 'প্রপিদ্ধ এবং পৃথিবীতেই অবস্থিত আছে । মল, মৃত্র, শুক্র, শ্লেম্স। ও 
শোঁণিত-_-এই পীঁচটী জলের গুণ) জল এই পাঁচটাতে অবস্থিত অর্থাৎ এই 
পাঁচটা জলপ্রধান। ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, মোহ এ ক্ষাস্তি-এই পাঁচটা তেজের গণ, 
তেজ এইগুলিতে বর্তমান আছে। বিরোধ, আক্ষেপণ, আকুঞ্চন, ধারণ ও তৃপ্তি 
এই পাঁচটা বায়ুব গুণ, বায়ুতেই থাকে । রাগ, দ্েষ, মোহ, ভয় ও লঙ্জা_এই 
পাঁচটা আকাশের গুণ, আকাশেই থাকে (৩)॥ ৮ ॥ 


(৩) অন্তরান্তরে অস্থি, মাংস, ত্বক, মামু ও লোম-_-এই পাঁচটী পৃথিবীর গু? লালা, মুত্র, 
শুক্র, শোৌণিত ও মন্তদা--এই পাঁচটী জলের গুণ , ক্ষুধা। ভূষণ, ভয়, নিদ্রা, আলম্ত ও ক্ষান্তি-_ 
এই পাঁচটী তেঞ্জের গুণ, শীগ্রগতি, লক্ষ, ভক্ষণ, আকুঞ্চন ও প্রদারণ,_এই পীচটী বায়ুর ৭ 
রাঁগ, ছেষ, লজ্জা, ভয় ও মোহ--এই পাচটা আকাশের গুণ বলিয়! উক্ত হইয়াছে। ্রহ্ধজ্ঞান তস্ত্রের 
প্রথম পটলে পঞ্চভুতের গুণ অন্তভাবে বর্ণিত হইয়াছে। (রাঘব তট কৃত শারদাতিলক 
টীকা ভ্রষ্টবা )। 

















প্রথমোল্লাসঃ ১১ 


শরীরস্থ-বায়ুনির্ণয়ঃ 


প্রাণাপান-সমানাশ্চোদান-ব্যানৌ চ বায়বঃ। 
নাগঃ কৃম্মোহথ কৃকরো৷ দেবদত্তো ধনঞয়ঃ ॥ 
এতে দশ গুণাঃ প্রোক্তাঃ সর্বেব প্রাণসমাত্মকাঃ 
হৃদি প্রাণে বসেনিত্যমপানো গুদমণ্ডলে ॥ 
সমানো নাভিদেশে চ উদানঃ ক্ঠদেশতঃ | 
ব্যানঃ সর্বশরীরে তু প্রধানাঃ পঞ্চ বায়বঃ ॥ 
নাগ; কুর্মোহথ কৃকরো দেবদত্তে। ধনগীয়ঃ | 
এতে নাড়ীসহস্সেষু বর্তন্তে জীবরূপিণঃ ॥ ৯ ॥ 


শরীরকোধ-বর্ণনম্‌ 


্রহ্মাণ্ডে যে গুণাঃ সন্তি তে তিষ্ঠস্তি কলেবরে। 
পাঁতালং ভূধর! লোকা আদিত্যাদি-নবগ্রহাঃ ॥ 


প্রীণ, অপান, সমান, উদান ও ব্যান এবং নাগ, কৃ্ম, কুকর, দেবদত্ত ও 
ধনগ্রয়--এই দশটা বাধুর গুণ বণিয় প্রসিদ্ধ আছে, সকলেই প্রাণের তুল্যবূপ 
অর্থাৎ প্রাণবাঁধুর অবস্থাবিশেষ । প্রাণ সর্বদাই হৃদয়ে অবস্থিত; গুহাদেশে অপান, 
নাভিতে "সমান, কণ্ঠে উদান এবং সর্ব শরীরে ব্যান বাধু বর্তমান (৪)। 
তন্মধ্যে (প্রাণাদি ) পঞ্চ বাষুই প্রধান। নাগ, কুম্ম, কুকর, দেবদত্ত ও ধনগয় 
--জীব ( চৈতন্ত ) স্বরূপ এই বাু পাঁচটা নাড়ী সমূহে অবস্থান করে ॥ ৯ ॥ 

ব্রহ্মাণ্ডে যে সমস্ত পদার্থ বর্তমান আছে, সে সমস্ত দেহের মধ্যেও আছে (৫)। 
পাতাল, পর্বত, লোক, আদিত্যা্দি নবগ্রহ, ভূরাঁদি সপ্ত স্বর্গ ও নাঁগগণ--সকলেই 


(৪) তস্তান্তরে ললাট, উরঃ, স্বন্ধ, হৃদয়, নাতি, ত্বক্‌ ও অস্থিতে নাগ।দি পঞ্চ বাঁযুর অবস্থিতি 
উক্ত হইয়াছে । ইহাদের বর্ণ ও কাধ্য পরম্পরু পৃথক্‌ পৃ্ক্‌। এই সম্বন্ধে বিশেষ কথ! আর্থার 
এভেলন প্রকাশিত শীরদীতিলকের রাঘব ভট্ট কৃত টীকায় (৪১ পৃঃ) দ্রষ্টব্য। 

(৫) পঞ্চদশ প্রকার রাজযোগ্ের মধ্যে জানঘোগ দ্বিতীয় । নিজ দেহ মধ্যে ব্রক্গাণ্ডের যে 
ভাবনা, তাহাই জ্ঞানষোগ। এই ভাবনার জন্যই তন্ত্রে দেহ মধ্যে ব্রহ্মাণ্ডের অবস্থিতি বর্ণিত 
হইয়াছে । ধাঁহার1 রাজযোগ অভ্যাস করেন, তীহারাই ইহীর রহহ্য ও প্রয়োজন উপলব্ধি 
করিতে পারেন। তাই যোগম্বরোদয়ে কথিত হইয়াছে £-- 

নবচক্রং ষড়ীধারং ভ্রিলক্ষ)ং ব্যোমপঞ্চকম্‌। 
স্বদেহে যো নজানাতি নস যোগী নামধারকঃ | 


১২ শাক্তানন্দ-তরঙজিণী 


( ভূরাদি-সপ্তন্বর্গাশ্চ নাগাশ্চ সর্ববদেহিনাম্‌।) 
পিগুমধ্যে স্থিতা; সার্বেে স্থানং তেষাঁং বদামি তে ॥ ১০ 


শরীরে সপ্তপাতাল-বর্ণনম্‌ 


পাদাধস্ততলং বিদ্ভাৎ তদৃদ্ধং বিতলং তথা । 

জানুনোঃ সুতলঞ্চৈব তলং চ সন্ধিরন্ত্রকে ॥ 

তলাতলং গুদ(ল্ফ)মধ্যে লিঙ্গমূলে রসাতলম্‌। 
পাতালং কটিসন্ধৌ চ পাদাদৌ লক্ষয়েদ্‌ বুধ; ॥ ১১ ॥ 


শরীরে ভূরাদি-লোককথনম্‌ 


ভূর্লোকো। নাভিদেশে তু ভূবর্লোকিস্তথা হৃদি। 
স্বর্লোকঃ কঠদেশে তু মহর্লোকশ্চ চক্ষুষি ॥ 
জনলোকস্তৃদুর্ধঞ্চ তপোলোকো৷ ললাটকে। 
সত্যলোকো মহাযোনৌ ভূবনানি চতুদ্দিশ ॥ ১২ ॥ 


শরীরে সপগ্ডাচলবর্ণনম্‌ 


ব্রিকোণে চ স্থিতো মেরুরদ্ধকোণে চ মন্দরঃ | 
কৈলাসে। দক্ষিণে কোণে বামকোণে হিমালয়; | 


সমস্ত প্রাণীর দেহমধ্যে অবস্থিত রহিয়াছেনঃ তাহাদের স্থান তোমাকে 
বলিতেছি। ॥ ১০ ॥ 

পণ্ডিতগণ পার্দের অধোভাঁগকে অতল বলিয়া জানেন। উহার উর্ধভাগ 
বিতল, জান্ুদয়ে সুতল, সন্ধিরন্ধে, তল, গুদমধ্যে তলাতল, লিঙ্গমূলে রসাতল, 
পাদের অগ্রভাগ ও কটির সন্ধি স্থলে পাতাল দর্শন করেন। ॥ ১১ ॥ 

নাভিদেশে ভূর্লোক, হৃদয়ে ভূবর্লোক, কঠদেশে স্বর্লোক, চক্ষুহ্বয়ে মহর্লোক। 
তাহার উর্ধীভাগে অর্থাৎ ভ্রদ্য়ে জনলোক, ললাটে তপোলোঁক এবং মহাযোনিতে অর্থাৎ 
মন্তকস্থ সহত্রারে সত্যগোক _এই চতুর্দশ ভুবন সমস্ত দেহমধ্যে বিদ্কমান 
রহিয়াছে ॥ ১২ ॥ 

দেহের মধ্যে ত্রিকোণে মেরু পর্বত, উর্ধ কোণে মন্দর, দক্ষিণ কোণে কৈলাস, 


প্রথমোল্লাসঃ ১৩ 


বিদ্ধ্যো বিষু্তদূর্ধে চ সপ্তৈতে কুলপবর্বতাঃ ॥ ১৩ 
শরীরস্থ-জপ্ুদ্বীপ-বর্ণনম্‌ 


অস্থিস্থানে মহেশানি ! জন্বুদ্বীপো ব্যবস্থিতঃ | 
মাংসেষু চ কুশদ্বীপঃ ক্রৌঞ্চদবীপঃ শিরান্তু চ॥ 
শাকদ্ীপঃ স্থিতো রক্তে প্রাণিনাং সব্বসন্ধিষু। 
তদুদ্ধং শালসলিদ্বীপঃ প্রক্ষশ্চ লোমসঞ্চয়ে 

নাঁভৌ চ পু্ষরদ্বীপঃ সাগরাস্তদনন্তরম্‌ ॥ ১৪ ॥ 


শরীরস্ম-সপ্তসাগর-বর্ণনম্‌ 
লবণোদস্তথ মৃত্রে শুক্রে ক্ষীরোদসাগরঃ | 


মজ্জা দধিসমুদ্রশ্চ তদুদ্ধং ঘৃতসাগরঃ ॥ ' 
রসোদকে রস; প্রোক্ত ইতি পুস্তকান্তরে পাঠঃ | 
বসাপঃ সাগরঃ প্রোক্ত ইচ্ষুঃ স্তাৎ কটিশোণিতম্‌। 


বামে হিমালয় এবং তাহাব উর্ধভাগে বিন্ধ্য ও বিঞ্ু-_এই সম্ত কুল পর্বত (৬) 


বিদ্ধমান আছে ॥ ১৩ ॥ 

প্রাণিগণের অস্থিস্থানে জন্দ্বীপ, মাংস মধ্যে কুশ দ্বীপ, শিরাঁসমূহে 
ক্রৌঞ্চদ্বীপ, রক্তে শাক দ্বীপ, উহার উর্ধভাগে প্রাণিগণের সমস্ত সন্ধিতে শাল্সলী 
দ্বীপ, লোম স্থানে প্রক্ষ দ্বীপ এবং নাভিতে পুঞ্কর দ্বীপ বিদ্যমান ॥ ১৪ ॥ 

ইহার পর সাগর অবস্থিত। মৃত্রে লবণ সমুদ্র, শুক্রে ক্ষীরোদসাগর, মজ্জ! 
দধিসাগর, তাহার উদ্ধভাগ অর্থা চর্ম ঘৃত সাগর, বসা জলসাগর, কটিরক্ত ইক্ষু 


(৬) মূলাঁধার চক্রের মধাস্থলে যে ত্রিকোণ আছে। এ ত্রিকোণই ত্রিকোণ শব্দের বিবক্ষিতত 
অর্থ বলিয়া! বুঝা! যাঁয়। কারণ তন্থাস্তরে মূলাধার চক্রস্থ ত্রিকোণের বর্ণনায় উক্ত হইয়াছে £-_ 
ত্রিকোণমধ্যে তদ্বাহো পশ্চাৎ পূর্ববং বরাননে। 
স্থাবরং পর্ববতং পশ্ঠ কীটং পশুমন্ুত্তমম্‌ ॥ 
তস্্রান্তরে দেহ মধ্যে সপ্ত কুলাচল স্থিতির অন্যরূপ বর্ণনাও দেখা যায় ঃ_'ত্রিকোপবাঞ্ধে 
গিরিজে ! পর্ববতং বহুরপকম্‌। নীলাচলং মন্দরাখ্যং পর্ববতং চত্রশেখরমূ। হিমালয়ং হুবেলঞ্চ 
মলয়ং ভল্মপর্বতম্‌। চতুক্ষোপে বসেদ্‌ দেকি! এতৎ সপ্ত কুলাচলম্‌। (প্রীপতৌষণী 
ধৃত বচন, ৬ঠ কাও, ওর্থ পরিচ্ছেদ ষ্টব্য ) মতম্যপুরাণ ও বিষুপুরাপের মতে মহেল্র, মলয়, 
সহা, শক্তিমান্‌, খক্ষ, বিদ্ধ্য ও পারিযাত্র--এই সাতটা কুল পর্বত। মতান্তরে হিমালয়ক্ষে 
ধরিয়া আটটী কুল পর্বত; কিন্তু এখানে ছয়টী কুল পর্বতের নাম উ্লিখিত হইয়াছে । 


১৪ শাক্তানন্দ-তরঙিণী 








চে সপ শ্টীপপী ৭ সপ পি সি সপ পাস সস সস স্টপ পরী 


শোঁণিতেষু সুরাসিন্ধুঃ কথিতা; সপ্ত সাগরাঃ ॥ ১৫ ॥ 


শরীরম্থ-গ্রহ-মগ্ুলম্‌ 


গ্রহাণাং মণ্ডলং চৈব শৃণু বক্ষামি পাঁবর্বতি !। 
নাদচক্রে স্থিতঃ সুধ্যে। বিন্দুচক্তে চ চন্দ্রমা; || 
লোচনে মঙ্গল? প্রোক্তে। হৃদি সোমস্ৃতস্তথা | 
উদরে চ গুরুশ্চৈব শুক্রে শুক্রস্তথৈব চ || 
নাভিচক্রে স্থিতো মন্দো মুখে রাহুঃ স্থিত; সদ| | 
পাঁদে নাভৌ চ কেতুণ্চ শরীরে গ্রহমণ্ডলম্‌ ॥ ১৬ ॥ 


গর্ভস্থ-জীবস্য পুর্র্বজন্ম ম্মরণম্‌ 


নবমে মাসি গভস্থঃ সববান সংস্মরতে হুদা । 
নবদ্ধারে পুরে দেহী সময়াংশ্চ বিকারকান্‌ ॥ 
স্থখং ছুঃখং সমং কৃত ভুক্ত হৃদয়ে নৃণাম্‌। 
সুকৃতং দুক্কৃতঞ্চেব যৎ কৃতং পুর্বজন্মনি || 

তৎ সব্বং সফলং জ্ঞাত্বা উদ্ধপাদস্বধোমুখঃ | 
গর্ভন্ত সংপ্রবিষ্টোইসৌ স্তিমিতে ঘোরদর্শনে ॥ 
যদি মাতা সুখং ভূঙ্ক্তে অন্নপানাদিকং ততঃ | 


শিস 











সাগর এবং শোণিতে সুরা সাগর--সপ্ত সাগরের অবস্থিতি এইরূপই কথিত 
হইয়াছে ॥ ১৫ ॥ 

হে পার্বতি ! (দৈহমধ্যে) গ্রহগণের অবস্থিতি বলিতেছি, শ্রবণ কর। 
নাদচক্রে হ্র্ধা অবস্থিত 'আছেন। বিন্দুচক্রে চন্দ্র, চক্ষুতে মঙ্গল, হৃদয়ে বুধ, 
উরে বৃহস্পতি, শুক্র শুক্র, নাভিচক্রে শনি, মুখে রাহু এবং পদ ও ন[ভিতে 
কেতৃ- শরীরে গ্রহমণ্ডল এইরূপ ॥ ১৬ ॥ 

নবম মাস পুর্ণ হইলে গর্ভস্থ জীব মণে মনে সমস্ত বিষয় স্মরণ করে) এবং 
নব্ঘার বিশিষ্ট শরীরের মধ্যে থাকিয়া! আচার ও বিকার ( পরিণাম ) চিন্ত। করে। এই 
জীব মানবগণের অনুভূত সুখ ও ছুঃখ তুল্য মনে করিয়া ও পূর্ববজন্মার্জিত সমস্ত পাঁপ- 
পুণা সফল জানিয়৷ উর্ধপাদ ও মধোমুখ হইয়া ঘোরদর্শন অন্ধকারাচ্ছন্ন গর্ভে প্রবেশ 


প্রথমোল্লাসঃ ১৫ 


সস পাস সপ স্পা পাশপাশি | স্পা শিস শি সপ ীশিস্পিপ সপ শপ তি পপ স্প্প 
সপাসস্পিস | পিসি 


জনন্যা নাভিদেশে তু মুখং দত্বা পিবত্যসৌ ॥ 
ততো জীবতি গর্ভোহসৌ অন্থ! মরণং ভবেৎ ॥ 
যোনিদ্বারং তু সংকীর্ণং যদি মে নির্গমো ভবেৎ। 
অভ্যস্তামি শিবং জ্ানং সংসারার্ণবতারণম্‌ ॥ 

( দেবদিজগুরূণাং হি পূজনং শঙ্কয়ান্বিতঃ। 
করিষ্যামি যথাভাগাং সত্যং সত্যং ন সংশয়ঃ ॥ ) 
চিরযোগী ততো৷ তূত্বা মুক্তো যাস্যামি তৎপদম্‌। 
এবং গঞ্স্থিতো জীবে! গর্ভযাতনয়ান্দিত্বঃ | 
নিত্যং ভাবয়তে চিন্তে লব্ধচৈতন্যালক্ষণঃ | 
এতশ্থিননস্তরে দেবি বিশ্বেষাং গর্ভসঙ্কটে | 

নবমে দশমে মাসি প্রবলৈঃ স্তিমারতৈঃ ॥ 
নিঃসাধ্যতে বাণ ইব জন্তশ্ডিদ্রেণ সঙ্বরঃ | 
পতিতোশপি ন জানাতি মুচ্ছিতোশ্পি ততশ্চাতিম্‌ 


করিযছে। মাতা বদি (সে সময়) সুখে অন্নপানাদি ভোজন করেন, গর্ভস্থ জীব 
জননীর নাভিদেশে মুখ দিয়া! উহা! পান করে। সেই জন্তই সেই গর্ভ বাচিয়। 
থাঁকে, .তাহা না হইলে তাহার মৃত্যু হইত। 


“যোনিদ্বার ত অতি সঙ্গীর্ঘ। বদি আমি নির্গত হইতে পারি, সংসার-সাগর- 
তারক কল্যাণজনক জ্ঞানের অভ্যাস করিব এবং শঙ্কিত হইর৷ ভাগ্যানুসারে 
দেব-দ্বিজ ও গুরুগণের পুজ। করিব, ইহা নিশ্চয়__ইহাতে সংশয় নাই। তাহার পর 
চিরকাল যোগী হইয়া থাকিব এবং সংসার-মুক্ত হইরা সেই পরম পদ মোক্ষলাভ 
করিব*--গর্ভস্থ জীব নিজের চৈতন্য স্বরূপ উপলব্ধি করিঝ গর্ভধাতনায় পীড়িত হইয়াও 
সর্বদাই মনে মনে এইরূপ চিন্তা করে। হে দ্েেবি--সেই সময় সকলেরই গর্ভগীড়া 
হয়। তখন সেই ঝলক নবম বা দশম মাসে যন্ত্রণায় আকুল হইয়া প্রবল স্তিবাযু 
দ্বার! তীরের স্যার যোনিৰার দিয়া গর্ভ হইতে নিঃস্থত হয়। তাহার পর ভূমিষ্ঠ হইয়াই 
মুর্ছিত হওয়ায় গর্ভচ্যুতিও জানিতে পারে না(৭)। জীব গর্ডে থাকিয়া 





(৭) গর্ভোপনিষদেও এই মত সমধিত হইয়াছে । সেখানে উক্ত হইয়াছে যে-'জাতমাত্রন্ত 
বৈণবেন বায়না সংস্পৃ্্তদ| ন স্মরতি জম্মমরণানি নচ কর্ণ শুভানুভং বিন্দতি” অর্থাৎ জাতমাত্র 
রালক বৈষবীয় বায়ুর (মায়1) সংস্পর্শে জন্ম, মরণ ও শুভাশুভ কর্ম কিছুই শ্পরণ করিতে 


১৬ শাক্তানন্দ-তরঙ্গিণী 


স্পা সি লিস্ট সপ পিসি স্৯িত  ৯পসতি পাম পিসসিপি সি পোস্ত পাস্ছি পাটি পম পো 


স্ুৃতিবাতস্ত বেগেন যোনিরব্ধস্ত গীড়নাৎ। 
বিস্যৃতং সকলং জ্ঞানং গর্ভে যচ্চিন্তিতং হৃদি ॥| 
( যথা ভবতি তত্বেষু সৃতিভূতেষুপীড়নাৎ । ) 
মাতরং স্মরতি নিত্যং বুভুক্ষাদৃটরোদনঃ ॥ ১৭। 


স্্রীপুরুষাদি-ভেদ্কারণম্‌ 


র্ক্তাধিকা ভবেন্নারী ভবেচ্ছুক্রাধিকঃ পুমান্‌। 
নপুংসকং ততে। জাতং সাম্যে চ রক্ত-বীজয়োঃ 
পধ্রতান্যপি স্জ্যন্তে গর্ভস্থস্যৈব দেহিনঃ। 
আয়ুঃ কম্ম চ বিভ্তঞ্চ বিদ্যা নিধনমেব চ | ১৮ 


জীবাবস্থাকথনম্‌ 


বালঃ শিশুশ্চ পোগণ্ডঃ কিশোরকস্তঘৈব চ। 
অতঃপরস্ত যুবকঃ প্রোটশ্চৈব ততঃপরম্‌ ॥ 
অতিপ্রৌচস্তথা বৃদ্ধশ্চাতিবৃদ্ধস্ততঃ পরম্‌। 
পলিতং মরণঞ্চেব অবস্থাঃ পরিকীত্ভতিতাঃ ॥ 
তৎক্ষণাদেব গৃহ্থাতি শরীরমাতিবাহিকম্‌। 


তত্্বিষয়ে যেরূপে যাহ। কিছু চিন্তা করিয়াছিল, সুতি বায়ুর বেগে এবং 
যোনিদ্বারের পীড়ায় তাহ! ভুলিয়া যায়। সেই স্থৃতি বায়ুরূপ বাণে পীড়িত হইয়া 
বুভুক্ষায় রোদন করিতে করিতে সর্বদাই মাতাঁকে স্মরণ করিতে থাকে ॥ ১৭॥ 

রক্তাংশ অধিক হইলে নারী, শুক্রাংখ অধিক হইলে পুরুষ এবং রক্ত ও 
শুক্রের সাম্যে ক্লীব উৎপন্ন হয়। জীবের গর্ভাবস্থাতেই আয়ু, শুভাশুভ কর্ম, 
সম্পদ্‌, বিদ্ভা ও মরণ--এই পাঁচটা স্থষ্ট হয় অর্থাৎ অদৃষ্ান্থসারে আয়ু প্রভৃতি কে 
কিরূপ লাভ করিবে, তাহ! গর্ভেই নিরূপিত হয় ॥ ১৮ ॥ 

বাল্য, শৈশব, পোগণ্ড, কৈশোর, যৌবন,- প্রো, অতিপ্রোচ, বৃদ্ধ, অতিবৃদ্ধ, 
পলিত, মরণ--এইগুলি জীবের অবস্থা বলিয়া! কথিত হইয়াছে । ভীব মৃত্যুক্ষণেই 








পারে ন। ভগবান্‌ যাক্কও বলিয়াছেন--'জাত্চ বায়ুন। ম্পৃষ্টে! ন শ্মরতি জন্মমরণে, অঞ্ডে চ 
শুভাশুভং কর্ম” ( নিরুজ্ত ১৪।৭।৬ ) 


প্রথমোল্লাসঃ ১৭ 


কেবলং তন্মনুষ্যাণাং নান্যেষাং প্রাণিনাং কৃচিৎ 

প্রেতদেহমিতি প্রোক্তং ক্রমাদেব ন সংশয়ঃ। 

ততঃ সপিণ্তীকরণে বান্ধবৈঃ সৎকৃতে নরৈঃ ॥| 

পৃর্ণে সংবৎসরে দেহমতোহন্যং সংপ্রপগ্ঠতে | 

ততঃ স নরকে যাতি স্বর্গে বা স্বেন কম্মণা ॥ 
তৎক্ষণাৎ মৃতাক্ষণাৎ | ১৯ || 


জীবানাং কর্্মফল প্রকারঃ 

দেবত্বমথ মান্ুষ্যং পশুত্বং পাক্ষতাং তথা । 

কৃমিত্বং স্থাবর ধর্চ যাতি জন্তঃ 'কম্ভিঃ || 

স্থাবরা জঙমাছ্যাশ্চ পক্ষিণঃ পশবে। নরাঃ |, 

জায়ন্তে চ জিয়ন্তে চ সংসারে ছুঃখসাগরে ॥ 

কর্মণ। জায়তে জন্তু কন্মনৈব প্রলীয়তে | 
আতিবাঁহিক দেহ ধারণ করে। এই দেহ কেবল কোন কোন স্থলে মনুষ্যগণেরই 
লাভ হয়, (১) অন্ত প্রাণীর হয় না। ক্রমে জীব প্রেতদেহ ধারণ করে বশিয়া 
কথিত হইয়াছে, ইহাতে সংশয় নাই। তাহার পর বন্ধুগণ কর্তৃক পূর্ণ এক বৎসরে 
সপিপ্ীকরণের দ্বার গকৃত হইলে জীব ভোগদেহ ধারণ করে। তাহার পর সে 
নিজ কন্মের ঘারা স্বর্গে বা নরকে গমন করে। শ্রোকোক্ত “তৎক্ষণাৎ 
পদের অর্থ হইতেছে-_মৃত্যুক্ষণ হইতে ॥ ১৯ ॥ 

জীব নিজ কম্মের দ্বারা দেবত্ব, মনুষ্যত্ব, পশুত্ব, পক্ষিত্ব, কৃমিত্ব ব1 স্থাবরত্ব 

প্রাপ্ত হয়। মনুষ্য, পশু, পক্ষী, গ্াবর, জঙ্গমাদি--সকলেই এই ছুঃখময় সংসারে 








(১) যে সমস্ত মানব নিজকর্ম্ানুসারে বা আশ্রমধন্ম প্রভাবে উত্তরাষণ ব৷ দক্ষিণায়ণ পথে 
ইহলোক পরিত্যাথ করিয়া লোকান্তরে € পিতৃলোক বা দেবলোকে ) গমন করেন, 
কেবল তাহাদেরই আতিবাহিক দেহ লাভ হয়। অচ্চিরাগ্ভতিমানী দেবগণ তাহাদিগের লিঙ্গ" 
শরীর বহন করিয়া লইয়া যান বলিয়া তাহারই 'আতিবাহিক' নামে উপনিষদে প্রসিদ্ধ 
হইয়াছেন। (ছান্দোগ্য উপনিষৎ ৫ম অধ্যায় দ্রষ্টব্য) ধাহাদের দাহাদি হয় না, তাহাদের 
আতিবাহিক দেহ হয় না। বিহিত দাহাঁদি ক্রিয়া হইতেই আতিবাহিক দেহ সৃষ্ট 
হয়। তাহার পর পূরকপিণ্ডের দ্বারা প্রেতদেহ প্রাপ্তি হয়। সপিশ্ীকরণের দ্বার! 
প্রেতদ্েহ নিবৃত্ত হইলে মানব নিজ কর্দান্থুসারে ভোগদেহ লাভ করে। 

৩ 


১৮ শাক্তানন্দ-তরঙ্গিণী 


দেহে বিনষ্টে তত কন্ম পুনর্দেহং প্রপদ্যতে ॥ 

যথ। ধেনুসহস্রেঘু বসো বিন্দতি মাতরম্‌। 

তথা শুভাশুভং কন্ম কর্তারমন্গচ্ছতি ॥ 

প্রাক্তনং বলবৎ কন্ম কোহন্থা তৎ করিষ্যতি। 
দেহঃ কর্ম্মাত্মকঃ প্রোক্তস্ততদ্‌ দেহে ! *% প্রতিষ্িতম্‌ 
কন্মযোগানুরূপেণ নিম্মাণং 1 বিধিরাদিশেৎ | 
চরাচরমিদং দেবি ! সব্বং কন্মাত্বকং পরিয়ে ! || 


পুনঃ পুনঃ জন্ম গ্রহণ করে ও বিনাশ প্রাপ্ু হয়। কর্মের দ্বারাই জীব উৎপন্ন হয় 
অর্থাৎ দেহান্তর গ্রহণ করে এবং কন্ম্ের দারা বিন হয়। দেহ বিনষ্ট 
হইলে ভোগদানোনুখ সেই কর্ম পুনরার 'আর একটী ভোগ-দেহ লাভ করে। 
সহ ধেনুর মধ্যে বংস .যদপ নি মাতার অন্বেবণ করিয়া অন্থগমন করে, 
তদ্রপ শুভাশুভ কন্ম কর্মানুষাতার ভম্জরগমন করে । বলবৎ সেই প্রাক্তন ( প্রারব ) 
কর্মকে কে অন্যথা করিতে গারে (২) 1 হে দেবি! দেহ কন্মীত্মক বলিষ। কগিত 
হইরাছে এবং সেই কর্মপকণ দেহেই সুপতিষ্ঠিত। বিধাতা কর্মীন্থলারে দেহ 
নির্শীণের আদেশ করেন (৩)। হে প্রিমে! চরাচর সকলেই কর্মীত্বক | 


(২) সঞ্চিত কন্ম জ্ঞানদিব দ্বারা বিনই হয, কিন্তু প্রারপ্ধ কশ্ম জ্ঞানাদির দ্বারা নষ্ট হয় 
না। ইহা দার্শনিক সিদ্ধা্ু। শৈব সিদ্ধান্তেও ইহ স্বীকৃত হইয়াছে । শৈবাচাধ্য ভোজরাজ 


তত্বপ্রকীশে বলিয়াছেন _- 
কর্মবিপাচনহেতো; পশুদয়য়। পুনরপীহ পরমেশঃ | 


সষ্টিং বিধায় কর্মী ণ্যেবং পাঁচয়তি দেহভৃতাম্‌। 
ভোগেন কর্মপাঁকং বিধায় দীক্ষ।ং শিবঃ শক্ত । 
মোচয়তি পশুনখিলান্‌ করুণৈকনিধিঃ সদ শঙ্তুঃ ॥ ( ১১২) 

(৩) মেঘ যেরূপ রিবিধ বৃক্ষ, গুল, পত্র পুপ্পা্দির স্ষ্টিতে সাধাবণ কারণ, ইশ্বরও সেইরূপ 
বিচিত্র জগতের স্ষ্টিতে সাধারণ কারণ। তিনি ইচ্ছা করিয়া বিষম সৃষ্টি করেন ন]1। 
জীব নিজ কর্ধানুলারেই বিচিত্র ভোগ ও ভোগ্োপযোগী বিচিত্র দেহ লাভ করিয়া থাকে। 
এইজন্/ ঈশ্বরের পক্ষপাতিত্ব দোষ নাই। কৌধিতকী ব্রাহ্মণে (৩৮) এই কথাই উত্ত 
হইয়াছে ২--'এষ হব সাধু কর্ম কারয়তি তং যমেভ্যো৷ লোকেভ্য উন্নিনীধত এষ উ এবাসাঁধু 
কর্ম কাঁরয়তি তং যমধে!। নিনীষতে” ৷ বৃহদারণ্যক উপনিষদেও ( ৩২।১৩ ) উক্ত হইয়াছে £₹- 
'পুণো। বৈ পুণ্যেন কর্দণা ভবতি পাপঃ পাপেন”। নকুলীশ পাঁশুপত মতে কর্ম নিরপেক্ষ ঈথর 
জগৎ কারণ বলিয়! স্বীকৃত হইলেও শৈবমতে তাহা স্বীকৃত হয় নাই। 


ক তততদদেবি খ শস্তত্র দেবি” । 1 ক নির্মলং বিধিমাদি" 


প্রথমোল্লাসঃ ১৯ 


মাতা কর্ম % পিতা কন্ম কশ্মৈব পরমো গুরু; | 

স্বর্গং বা নরকং বাপি কন্মণৈব লভেন্নরঃ ॥ 

সখছুঃখময়েঃ স্বীয়ৈঃ পুণ্য-পাঁপৈনিয়ন্ত্িতঃ | 

তত্তজ জাতিযুতং 1 দেহং সম্তোগঞ্চ স্বকম্মজম্‌ ॥ ২৭ 
মনুষ্যজন্মোৎকর্ষকথনম্‌ 


অত্র জন্মসহজৈস্ত সহ্রৈরপি পারবতি !। 
কদাচিল্লভতে জন্তমানুষাং পুণ্যসঞ্চয়াৎ ॥ 

নিদ্রা চ মৈথুনাহারাঃ সর্বেবষাং প্রাণিনাং সমাঃ | 
জ্ঞানবান্‌ মানবঃ প্রোক্তো জ্ঞানহীনঃ পশুঃ প্রিয়ে ! | 
সম্পদ; স্বপ্রসঙ্কাশা যৌবনং কুস্থমোপমম্‌ | 
তড়িদ্বৎ পরমাযুশ্চ যস্ত জ্ঞানবতে। ধৃতিঃ ॥ 
চতুরশীতিলক্ষেযু শরীরেষু শরীরিভিঃ | 

ন মানুষ্যং বিনাহন্াত্র তত্রজ্ঞানন্ত লভ্যতে ॥| 
ব্রক্ম-বিধুরমহেশাদি-দেবত।-ভূতজাতয়ঃ | 
নাশমেবানুধাবন্তি তন্মাচ্ছে, য় সমাচরেৎ ॥ ২১ ॥। 


'মাত। কর্ম, পিতা কম্ম এবং পরম গুরু কম্ম অর্থাৎ জীবই জীবের কর্মানুসারে মাতা, 
চা বা গুরুরূপে জন্মগ্রণ করে। মান্ুম চন্ষের দ্বারাই স্বর্গ বা নরক লাঁভ করে। 
জীব সুখ ছুঃখাত্মক স্বীয় পাপ-পুণোর দবার। প্রেরিত হইয়া নিজ কর্মান্ুরূপ সেই 
সেই জাতিবিশিষ্ট দেহ ও বন্মান্থুরূপ ভোগ লাভি করে ॥ ২০ ॥ 
খু হে পার্ধতি! এই সংসারে জীব সহত্র সহস্র জন্মের মধ্যে পুণ্যলঞ্চয 
প্রযুক্ত কোনও সময়ে মন্তঘাদেহ লাভ করে। নিদ্রা, মৈথুন, ও আহার--সকল 
! প্রাণীরই সমান, কিন্তু হে প্রিয়ে ! মনুষ্য জ্ঞানবান্‌ আর পশু জ্ঞানহীন। যে জ্ঞানবান্‌ 
| পুরুষের চিত্তক্থ্রধ্য লাভ হইয়াছে, তাহার নিকট সম্পদ্‌ স্বপ্রের তুল্য অলীক, 
যৌবন পুণ্পের মত ক্ষণস্থায়ী এবং পরমায়ু বিদ্যুতের স্তার ক্ষণভঙ্কুর। চতুরণীতি লক্ষ 
৷ দেহের মধ্যে জীব মন্্যাদেহ ব্যতীত অন্ত কোন দেহে তত্জ্ঞান লাভ করে না। 
্রহ্ধা, বিষু, মহেশ্বর প্রভৃতি দেবতা ও ভূতবর্গ বিনাশেরই অনুধাবন করেন অর্থাৎ 
বিনাশ প্রাপ্ত হন, অতএব শ্রেয়ঃ আচরণই কর্তব্য ॥ ২১॥ 


সিম পাশে পলা ি্পমসসসসতসসপর 


$ ক “কার্যং* | 1 খ তত্তগজাতিযু তং। 




















২০ শাক্তানন্দ-তবঙ্জিণী 


লি পশ সপ পাস পিন 


মোহএ্রভাবঃ 


হ্বদেহ-ধন-দারাদি-নিরতাঃ সবর্বজন্তবঃ। 

জায়ন্তে চ জিয়ন্তে চ হাহতাহচ্গানমোহিতাঃ ॥ 
প্রভবং সব্বছুঃখানা-মাশ্রয়ং সকলাপদাম্‌ । 
আলয়ং সর্বপাপানাং সংসারং বর্জয়েৎ প্রিয়ে ॥ 
প্রতিক্ষণময়ং কায়ঃ ক্ষীয়মাণো ন লক্ষ্যতে । 
আমকুস্ত ইবাস্তস্থে৷ বিশীর্ণে। নৈব ভাব্যতে ॥ 
অপত্যং মে কলত্রং মে ধনং মে বান্ধবাশ্চ মে । 
লপন্তমিতি মর্ত্যং তমর্তি কালবুকো বলাৎ ॥ 
পৃথিবী দহ্যতে যেন মেরুশ্চাপি বিদাধ্যতে । 
শোসষ্যাতে সাগরজলং শরীবেঘপি কা কথা ॥ ২২ 


মোহন সংসারকারণত্ব-কথনম্‌ 


লোহপাশময়ৈঃ পাশৈনরো বদ্ধোইপি মুচ্যতে | 
স্বীধনাদিষু সংসক্তো মুচ্যতে ন কদাচন ॥ 
অসকৃদ্‌ দেহকম্মাণি সুখছুখানি ভূ্তীতে | 


অঙ্ঞনাচ্ছন্ন মৃতপ্রায় প্রাণী নকল নিগ্ের দেহ, মন ও স্ত্রী পুত্রাদিতে আসক হইয়া 
পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে এবং বিনাশ প্রাপ্ত হয়। হে প্রিরে ! সমস্ত ছঃখের কারণ, 
সমস্ত আপনের 'মাশ্রর এবং সমস্ত পাপের আলঘ এই সংসারকে পরিত্যাগ করিবে। 
জলমধ্যবন্তী অপক £ কাচা) কুস্তের ন্যায় এই দেহ প্রতিক্ষণে বিনষ্ট হইতেছে, 
প্রতিক্ষণেই বিশীর্ণ হইয়া যাইতেছে, কিন্ত কেহ লক্ষ্য করেনা । আমার পুত্র, 
আমার স্ত্রী, আমার ধন, আমার বান্ধব-- এইরূপ 'প্রলাপকারী মানবকে কাল-বৃক 
বলপুর্ববক ভক্ষণ করিতেছে । যে কাল কর্তৃক পৃথিবী দগ্ধ হইতেছে, স্ুমেরু পর্বত 
বিদীর্ণ হইতেছে, এবং সমুদ্র শু হুইয়৷ যাইতেছে, শরীরের সম্বন্ধে আর কথা কি? 
অর্থাৎ সে শরীরকেও বিনাশ করিবে ॥ ২২ ॥ 

জীব লৌহনির্মিত ব! রঙ্জুনির্মিত পাশে আবদ্ধ হইয়াও মুক্ত হইতে পারে কিন্ত 
্্রীপুত্রাদি এরশ্বর্যে আসক্ত হইয়া! কখনও মুক্ত হইতে পারে ন1; বার বার 


প্রথমোল্লাসঃ ২১ 


পরত্রাইজ্ঞানিনো৷ দেবি ! যাল্ত্যায়ান্তি পুনঃ পুনঃ ॥ 
অরজ্ঞুবন্ধনং সঙ্গে ছুষ্টসঙ্গে। মহাবিষঃ। 
সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নিম্মলং নয়নদ্বয়ম ॥ 
যন্ত নাস্তি নর; সোহন্ধঃ কথং ন স্তাদমার্গগঃ ॥ ২৩ 


মোক্ষকারণম্‌ 


দ্বে পদে মোক্ষবন্ধায় নমমেতি মমেতি চ। 

মমেতি বধাতে জন্তর্নমমেতি চ মূচ্যতে ॥ 
মমেতাধাসনাদ্‌ বন্ধো বিমুক্তিনমমেতি চ ॥ 
মাংসলুন্ধো যথা মৎস্ত্ো লৌহশঙ্কুং ন পশ্যতি | 
স্থখলুন্বস্তথা দেহী যমবাধাং ন পশ্যতি, | 
পাপশৃলবিনিভিন্নং সিক্তং বিষয়সপিষা । 
রাগদ্বেষানলৈঃ পক মৃত্যুরশ্নাতি মানবম্‌ || 
স্বদেহমপি জীবোহয়ং তাক্তা যাতি কুলেশ্বরি ! | 
্ত্ী-মাতৃ-ধন-পুত্রাি-সন্বন্ধঃ কেন হেতুনা ॥ ২৪ ॥ 


দেহকৃত কর্ম ও সুথ-ছুঃথাদি ভোগ করে। হে দেবি! অজ্ঞানী জীব এইরূপে 
ইহলোক ও পরলোকে পুনঃ পুনঃ গমনাগমন করিয়া থাকে । বিষরাসক্তি 
রজ্জু না হইলেও রজঙ্জুর স্ার বন্জজনক, দুষ্ট সংসর্ণ মহাবিষস্বরূপ অর্থা মহাবিষের 
মত সংহারক। সংসঙ্গ ও বিবেক রূপ নির্মল নরনদ্বয় যাহার নাই, সে ব্যক্তি 
অন্ধ ) সে কুমার্গগাঁমী কেন হইবে না? ২৩॥ 

মমতারাহিত্য ও মমতা--এই ছুইটী মোক্ষ ও বন্ধের আম্পদ (কারণ)। জীব “মত্ত 
বুদ্ধি দ্বারা বদ্ধ হয় এবং নিম্মমত]। দ্বারা মুক্ত হয়। ব্রণ মমত্ব-নিশ্চয়ের দ্বারা 
বন্ধ এবং নির্মমত। দারা মুক্তি কথিত হইয়াছে । মাংসলুক্ধ মতম্ত যেরূপ 
লৌহশস্কু ( বঢ়শীর কাটা ) দেখিতে পার না। সেইরপ ম্খলুদ্ধ জীব যমবাধা অর্থাৎ 
মৃত্যু দেখিতে পায় ন|। হে কুলেশ্বরি ! মৃত্যু মানবকে পাপরূপ শুলে বিদ্ধ করিয়া 
বিষয়রূপ ঘ্ৃতে সিক্ত করিয়। এবং রাগছেষরূপ অগ্নিতে পক কুরিয়৷ ভক্ষণ করে। 
হে কুলেশ্বরি ! এই জীব যখন নিজের দেহকেও পরিত্যাগ করিয়! চলিয়। যায়। তখন, 
তাহার কি কারণেই বা স্ত্রী, মাতা, পুত্র ও ধনের সহিত সম্বন্ধ থাকিবে (৪)? ॥ ২৪ ॥ 


(8) আব্মাই সর্বাপেক্ষা প্রিয়তম । এ আত্মার সহিত অন্তরঙ্জরূপে দেহেক্রিয়াদি মিলিত 


২২ শাক্তানন্দ-তরঙ্গিণী 


সংসারন্ত হুঃখরূপত্ববর্ণনম্‌ 

শতং জীবনমত্যল্পং নিদ্রা তস্তার্ধহারিণী | 
বাল্য-রোগ-জরা-ছুঃখৈরদ্ধং তদপি নিচ্ষলম্‌ ॥ 
ছুঃখমূলে। হি সংসারঃ স যস্যাস্তি স ছুঃখিতঃ। 
তশ্ত ত্যাগঃ কৃতো৷ যেন স সুখী নাপরঃ প্রিয়ে ! ॥ 
প্রভাতে মলমৃত্রাভ্যাং মধ্যাহ্ন ক্ষুৎপিপাসয়া | 
রাত্রৌ মদন-নিদ্রাভ্যাং বাধ্যন্তে মানবাঃ সদা ॥ 
দিব্যৌোষধং ন সেবন্তে মহাবাধিবিনাশনম্‌। 
তদ্ধ্যাধিবদ্ধনাপধ্যং কুব্বন্তি বুশো জনা: ॥ 
ন্কন্ম ফলদং হিত্ব। ছুক্ষন্মাণি করোতি যঃ। 
কামধেনুং সমাগ(ক্র)মা হার্কক্ষীরং স মার্গতি ॥ ২৫ 


শতবংসর জীবন অতি অল্প (দেখ! যায়); নিদ্র! তাহার অর্ধেক আয়ু 
হরণ করে অর্থাৎ নিদ্রা অদ্ধেক আয়ু অতিবাহিত হয়। সেই অবশিষ্ট 
অর্ধেকও বাল্য, রোগ, জর! ও দুঃখের দ্বারা নিষ্ষল হয় | সংসারই 
£খের মূল ; যাহার এই সংসার আছে, সেই ছুঃখী। হে প্রিয়ে! ধিনি 
এই সংসার ত্যাগ করিয়াছেন, তিনিই স্থখী, অপর কেহ মুখী নহে। 
মানবগণ প্রাতঃকালে মল-মৃত্রের দ্বারা, মধ্যাহ্নে ক্ষুধা-তৃষ্ণ দ্বারা এবং রাত্রিতে 
কাম ও নিদ্রা দ্বারা সর্বদাই পীড়িত হইতেছে, তথাপি মহাঁব্যাধি-( সংসার ) নাশক 
দিব্যৌষধ পান করে না। প্রায়শঃ লোৌকসকল সংসার-ব্যাধির বৃদ্ধিকারক বহু কুপথ্য 
সেবন করে। যে ব্যক্তি শুভফলপ্র্ন স্থকন্ম পরিত্যাগ করিয় দু্ষর্ম করে, 
পে ব্যক্তি নিশ্চয়ই ামধেনুকে লাভ করিয়াও অর্করৃক্ষের ক্ষীর অনুসন্ধান 


করে ॥ ২৫ ॥ 


হইয়াছে বলিয়া! তাহারা আতর প্রিয়তর। শ্বভাবতঃ তাহার! প্রিয়ও নহে, প্রিরতরও 
নহে। বাহ্যস্ত্রীপুত্রাদি এ দেহেজ্র্িয়াদিরই পরিপোষক বলিয়। তাহারাও আত্মার প্রিয় হইর়াছে। 
কিন্ত দেহে্রিয়াদির মত তাহারা আত্মার প্রিয় নহে। বৃহদারণ্যক উপনিষদে (১৪1৮) এই 
কথাই উত্ত হইয়াছে £₹--'তদেতৎ প্রেক্ঃ পুত্রাৎ প্রেয়ে। বিত্তাৎ প্রেয়োহস্তম্মাৎ সর্বন্মদস্তরতরং 
যদয়মাত্মা' । সুতরাং দেহেস্দ্রিয়াদির সহিত আত্মার সম্বন্ধ বিচ্যুত হইলে অন্তর সহিত সম্বন্ধ 
থাকে না। 


প্রথমোল্লাসঃ ১৩ 


শির সি 
শি পাস পর পপ পপ এত প৯া _ত| ত পাস তাস লাস ৯ সিরাত সিস্ট 


অনিতানি শরীরা শরীরাণি বিভবো! নৈব শাশ্বত; । 
নিত্যং সন্নিহিতো মৃত্যুঃ কর্তৃব্যো ধর্মসঞ্চয়ঃ ॥ 
অঞ্চবেণ শরীরেণ প্রতিক্ষণবিনাশিনা | 
যো ঞ্বং নার্জয়েদ্‌ ধন্মং স মার্ত্যো মুঢচেতনঃ ॥ 
নামুত্র হি সহায়ার্থং পিতা মাতা চ গচ্ছতি। 
নাপি পুত্রো নবা জ্ঞাতির্ঘনস্তিষ্ঠতি কেবলম্‌ ॥ 
পুত্রদারময়ৈঃ পাশৈঃ পুমান্‌ বদ্ধ ন মুচ্যাতে ॥ ২৬ || 
পণ্ডিতে চৈব মূর্খে চ বলিম্াপাথ ছুবর্বলে । 
ঈশ্বরে চ দরিদ্রে চ মৃত্যোঃ সর্বত্র তুলাতা ॥ 
রাজতঃ সলিলাদগ্নেশ্চৌরতঃ স্বজনাদপি । 
ভয়মর্থবতাং নিত্যং মৃত্যোঃ প্রাণভূতামিব | 
শবঃকার্ধ্যমদ্য কুববীত পুর্ববাহ্নে চাপরাহ্িকম্‌। 
নহি প্রতীক্ষতে মৃত্যুঃ কৃতমসা নবা কৃতম্‌ ॥ 
কর্মণা মনস! বাচ। যঃ কন্মনিরতঃ সদ! । 
অফলাকাজ্কিচিত্তো যঃ স মোক্ষমধিগচ্ছতি ॥ 
অফলাকাজিকি স্বকীয়ভোগজনকাকাজ্ষারহিতমিত্যর্থ | 


শী সপপ্পীস্পাী পেপে আপা পাশে 


শরীর সকল অনিত্য, সম্পদও চিরস্তন নহে এবং মৃত্যুও সর্বদাই নিকটবর্তী। 
অতএব ধর্মসঞ্চয় কর্তব্য । যে মানব ক্ষণস্থায়ী অনিত্য শরীরের দ্বারা নিত্য ধর্ের 
উপার্জন না করে, সে মানৰ মুঢ়। পরলোকে সহায়তা করিবার জন্য মাতা 
ব! পিতা, পুত্র বাঁ জ্ঞাতি--কেহই গমন করে না, কেবল ধর্মই সঙ্গে থাকেন। 
স্-পুত্রবূপ পাশে আবদ্ধ হইয়া মানব মুক্তিলাত করিতে পারে না। পণ্ডিত, 
মূর্খ ) বলবান্‌ দুর্বল; সম্্ট ও দরিদ্র--সকলের নিকট সৃত্যু তুল্য। 
ধনী ব্যক্তির যেরূপ রাজা, জল, অগ্নি, চোর এবং স্বজনের নিকট হুইতে সর্বদা ভয় 
হইয়। থাঁকে, তন্দরূপ প্রাণিমাত্রই সর্বদা মৃত্যুকে ভয় করে। আগামী দিনের 
কর্তব্য কর্ম আজই করা উচিত, অপরাহ্নরুত্য পূর্ববাহ্ছেই কর্তব্য; কারণ মৃত্যু 
মানবের কৃতাকত প্রতীক্ষা করে না অর্থাৎ যে কর্তব্য কর্ণ সম্পাদন করিয়াছে, 
তাহাকে মৃত্যুগ্রাস করিলেও ষে করে নাই, তাহার জন্ত অপেক্ষা করিবে, এমন 
নছে। যে ব্যক্তি শরীর, মন ও বাক্যের দ্বার! সর্বদাই কর্মানুষ্ঠান করেন এবং 
ধাহার চিত্ত ভোগজনক আকাজ্ষ। রহিত, তিনিই মুক্তিলাত কয়েন। ন্লোকোক্ত 


২৪ শাক্তানন্দ-তরঙ্িণী 


অহো মোহস্ত মাহাত্যং তম্মায়াজনিতস্ত চ। 
কিমহ্যমপি দেবেশি ! মোহয়েদমরানপি ॥ 
ইতি যামলবচনাৎ | মার্কগেয়ে-_ 
মহামায়া হরেশ্চৈতৎ তয়া সংমোহ্যাতে জগৎ । 
তয়। মহামায়া জগৎ সংসার মোহ্াতে । ন কেবলং জগৎ 
সংমোহ্যতে, দেবানামপি চেতাংসি । 
 জ্ঞানিনামপি চেতাংসি দেবী ভগবতী হি সা। 
বলাদাকৃষ্য মোহায় মহামায়। প্রযস্ছতি ॥ 
জ্ঞানিনামিতি প্রশংসায়ামিন্‌ নিতাজ্ঞানিনামিতার্থ; ॥ ২৭ ॥ 
মহামায়াশব্দার্থ; 
মহতী চাসৌ মায়া চেতি মহামায়া । ব্রহ্ম-বিষু-শিবাদীনাং 
মোহজনকত্বাৎ মহামায়া । তথাচোক্তং যামলে-_ 
সৈব মায়া প্রকৃতিষা সংমোহয়তি শঙ্করম্‌। 
হরিং তথ বিরিঞ্চিক তখৈবান্াংশ্চ নির্জরান্‌ || 
কালিকাপুরাণে (৬।৬১-৬৩ )-- 


শপ সি শাঁস শী শ্্পাশাাস্পাশিশ্িপিশ্পেীী পিপাসা  পস্পািশিশ পাশে আপ পাশা 





“অফলাকাজ্ষি শব্দের অর্থ-ভোগজনক আকাঙ্ষা রহিত। কারণ যাঁমল তন্তে 
কথিত হইয়াছে যে, “হে দেবেশি! সেই মায়াজনিত মোহের কি মাহাত্ম্য ! 
অধিক কি, উহা! দেবতাদিগকে ও মুগ্ধ করিয়৷ থাকে”। মার্কগ্ডয়ে পুরাণে কথিত 
হইয়াছে যে, “যোগনিদ্রা ভগবানের শক্তি মহীমায়া। সেই মহামায়া কর্তৃক এই 
জগৎ মোহিত হইতেছে”। উক্ত শ্লোকের তাৎপর্ধ্য এই যে, সেই মহামাঁরা কর্তৃক 
যে কেবল জগৎ সংসার মুগ্ধ হইতেছে, তাহা নয়; দেবতাগণেরও চিত্ত মুগ্ধ 
হইতেছে । সেই অঘটন-ঘটনপ্টাগ়সী এশ্বধ্যমরী মহামায়। নিতাজ্ঞান-বিশিষ্ট 
ব্রহ্মা, বিষণ, শিবাদির চিত্তও বলপুর্বক আকর্ষণ করি! মোহে নিক্ষেপ করেন। 
ল্লোকোক্ত 'জ্ঞানিনাং” পদটী প্রশংসার্থে ইন্‌ প্রত্যয়ে নিষ্পন্ন হওয়ায় উহার 
অর্থ হইতেছে--নিতাজ্ঞানবিশিষ্ট ব্যক্তিগণের ॥ ২৭ ॥ 

মহতী যে মায়।-উহাই মহীমারা। ব্রঙ্গ, বিষু, শিবাদিরও মোহজনক 
বলিয়া উনি মহামায়া । যামল তন্ত্রে সেইরূপ কথিত হইয়াছে । যথা-_“যে প্রকৃতি 
ব্রহ্মা, বিষ, শিব ও অন্তান্তট দেবতাগণকে মোহিত করেন, তিনিই মায়া”। 


প্রথমোল্লাসঃ ২৫ 


চে লাখ সি পি শ্সপিপাসছ সত পিপিপি সি সিসি সপপাস্পিী পা ে্পসস্পি সী শেপ পেস সিতিস্সপিপীস্পিী পি সপ সপ আপ স্পা সি 


গর্ীন্তজ্ঞ্ণনসম্পন্নং প্রেরিতং স্থৃতিমারুতৈঃ। 

উৎপন্নং জ্ঞানরহিতং কুরুতে যা নিরন্তরম্‌ | 
ূরববাতিপূর্ববসংস্কার-সম্মোহং সংনিযোজা চ ক্ষ। 
আঁহারাদৌ ততো! মোহং মমত্তং জ্ঞানসংশয়ম্‌ || 
ক্রোধোপরোধনাদ্বি ক্ষিণ্ত। ক্ষিপ্ত পুনঃ পুনঃ! 
পশ্চাৎ কামে নিষোজ্যাশু চিন্তাযুক্তমহনিশম্‌ ॥॥ ৯৮ || 


মহামায়ীভ্ডেদঃ 


সা মহামায়। দ্বিবিধ। বিষ্ভাইবিদ্য। চ। য। মহামায়া মুক্তেহেতৃভৃতা 
সা বিষ্তা। যা! মহামায়া সংসারবন্ধনহেতুভৃতা সাইবিষ্তা । মার্কাণুয়ে__ 
স! বিদ্যা পরমা মুক্তেহ্েতুভূত। সনাতনী ! 
সংসারবন্ধহেতুশ্চ সৈব সব্দেশ্বরেশ্বরী ॥ ২৯ ॥ 





সাপ পসিসি 


কালিকাপুবাণে কথিত হইস্লাছে-__গের্ড মধ্যে ছীবেৰ জ্ঞান নিরন্তব থাকে, স্থতিবাষু 
্াব। প্রেবিত হইথা জীব বখন ভূমিষ্ঠ হা, তখন বিনি তাহাকে জ্ঞানরঠিত করেন 
এবং নিবন্তর পূর্ব পূর্ব ভ্রম সংস্কারৰপ মোহে ও আহারাদিতে নিগ্োগ করিযা মোহ, 
মমত| ও জ্ঞানসংশয় উৎপাঁদন পূর্বক পুনঃ পুনঃ ক্রোধ ও উপবোঁধাঁদিতে নিক্ষেপ 
করিব। কীঁমে নিযোঁগ করতঃ সর্বদাই চিন্তাযুক্ত কবেন, তিনি মহামায! ॥ ২৮ ॥ 
সেই মগীমাঘ| দবিবিধা £-বিষ্ভ। ও 'অবিষ্ভা। যে মহামায। মুক্তির জননী, 
তিনি বিষ্ভ।। 'আঁর যে মহামারা সংসার বন্ধের কাবণ স্ববপ|, তিনি অবিদ্ধ। (৯)। 
মার্কগ্ডয় পুরাণে কথিত হই্াছে-“ষিনি মুক্তির জননী, তিনিই সনাতনী পবম! 
বিগ্।, তিনিই সংসাব-বন্ধেব কাবপন্বর্ূপা এবং তিনি বর্জাদিব নিয়নত্ী' | ২৯ ॥ 


শপ শেপ, সনির 





(১) দেহাস্তগত বাধু স্থানভেদে বিভিন্ন কাযোৰ জনক হইয়৷ প্রাণ, অপানাদিকপে 
ভন্ন বলিয়। প্রতীত হইলেও যেমন প্র।ণ।দির বাস্তব ভেদ নাই। তদ্ধপ একই শক্তি কার্ধ)ভেদে 
ভিন্ন হইলেও উহাদের বাস্তব ভেদ নাই। এই জগ্ত মহীমায! কোন স্থলে বিদ্ধা এবং 
কোন স্থলে অবিছ্য। নামে কীর্তিত হইয়াছেন ॥ 


টিটি সি পপ শিস সপ 


* মুদ্রিত কাঁলিকাপুরাঁণে 'পূর্ববাতিপূর্ববং সন্ধাতুং সংস্কারেণ এইকপ পাঠ আছে। 
অসঙ্গতবোধে তাঁহী৷ পরিত্যন্ত হইল। থ পুস্তকে “পূর্্বাতিপূর্ববসংক্কীরসম্মোহেন” এই পাঠ আছে। 
.*সন্মৌহেন -পূর্ববাতিপূর্ববসংস্কীর জন্মস্মত্যনুৎপাঁদেন হেতুনা-_এইবপ অর্থও লিখিত আছে। 


_ ১৪ শি 


২৬ শাক্তানন্দ-তরঙ্গিণী 


অন্থাত্রাপি_ নিগ্যা বাইপাথবাহবিষ্তা ছে এতে মায়য়ারৃতে । 
তৎ কম্ম যচ্চ বন্ধায় সাইবিগ্ঠ! পরিকীর্তিতা ॥ 
যন বন্ধায় তত কন্ম স। বিদ্যা সমুদাহৃতা 
বিষ্য। তু সব্বদা সেবা নাপাবিষ্ভা কথঞ্চন ॥ 
অবিষ্ঠা কর্মবন্ধঃ স্যাদ তয়া জ্ঞানং প্রণশ্ঠাতি। 
জ্ঞাননাশাদ্‌ ভবেদ্ধানির্ঠানৌ সংসরণং পুনঃ ॥ 
সংসারাৎ তু ভবেদ ঘোরাদ ঘোরং নরকমেব চ। 
 ত্মাদবিষ্ঠা কুত্রাপি ন সেব্যাপি কদাচন ॥| ৩০ | 


বিষ্ভাপ্রশংসা 


যা বিষ্া সা মহামায়া স| তু সেবা! সদা বুধৈঃ | 
“অন্ধং তমঃ প্রবিশস্তি যেহবিষ্ভামুপাসতে” (ঈশ ৯) ইতি শ্রুতেঃ। 
অন্যাত্রাপি-_“সংসারৈকনিয়তিরূপাইবিষ্তা” ইতি। রুদ্রযামলে__ 
সুখদা মোক্ষদা নিতা সব্বভুতেষু সংস্থিতা। 
যদা তুষ্ঠা ভবেন্মায়া তদ। সিদ্িমুপালভেৎ ॥ 


শপাসপাপীশা পাশ্পীকীী সী শিপ তি শ্াশাশিশাট  শশাশীশ টা পি ছি শশা শশী শা? পা শী শিপন পিপাসা টি ্ পপ পা শীট 


অন্চত্রও কথিত হইরাছে_বিগ্া । জ্ঞান) ও অবিষ্ভ| (কর্ম )_এই ঢুইই 
মারায় আবৃতা। থে কর্ধ বন্ধের হেতু, উহ! অবিষ্ঠ/ নামে কীর্তিত 
ইইয়াছে। আর যে কর্ণ বন্ধের জনক নহে, উহা বিগ! নামে কথিত হইয়াছে । 
বিগ্কা সর্দদাই সেব্যা। কোন প্রকারে অবিগ্ভার সেবা! কর্তবা নহে। কারণ 
অবিষ্য| কর্মাবন্ধ স্বরূপ। সেই অবিষ্ঠ। হইতে জ্ঞান নাশ অর্থাৎ আত্মবিস্থৃতি 
উৎপন্ন হয়। জ্ঞান নাশ হইতে হানি অর্থাৎ স্বরূপানুতৃতির বিলোপ হয়। হানি 
হইতে সংসার হয় এবং ঘোর সংসার হইতে ভীষণ নরক হয়। অতএব কোন 
অবস্থায় অবিষ্ভার সেবা করিবে না ॥ ৩০ ॥ 

যিনি বিদ্যা, তিনি মহামার। পগ্তিতগণ কর্তৃক মর্ধদা সেই বিগ্তাই সেব্য। 
কারণ শ্রুতিতে উক্ত হইছে £_াহারা অবিদ্ভার উপাঁসনা করে, তাহার! 'অন্ধতমঃ, 
নরকে প্রবেশ করে । অন্তত্রও উক্ত হইয়াছে-_'সংসারৈকনিয়তিরূপ| অবিষ্া” অর্থা 
কেবল সংসারই যাহার উত্তর ফল, উহা অবিগ্ঠ/। কুদ্রযামল তন্ত্রে উক্ত 
হইয়াছে যে, 'মথমোক্ষদায়িনী সনাতনী মহামায়া সমন্ত ভূতে অবস্থিত 
আছেন। সেই মায়া যখন সন্ধ্ট হন, তখন জীব সিদ্ধিলাত করে। সেই 


প্রথমোল্লাসঃ ২৭ 


সি অপি পাপী স্পা স্পা পাপা পপি পপি সস পর সি অপ পাস সপ সি লিলি লাস শি্চি 


ব্দনীয়া সদ সতত ূজনীয়া চ সর্বদা 

শ্রোতবা কীর্তিতব্যা চ মায়! নিত্যা নগাত্বুজা ॥ ৩১ ॥ 
বৃথা ন কালং গময়েদ্‌ দূতক্রীড়াদিন! সুধীঃ | 

গময়েদ্‌ দেবতাপৃজা-জপযোগস্তবাদিনা || 
কিমন্যৈরসদালাপৈঃ যদায়ুর্যয়তামিয়াৎ || 
তম্মানমস্ত্াদিকং সববং বিজ্ঞায় শ্রীগুরোমুখাৎ। 

নুখেন মুচ্যতে দেবি! ঘোরসংসারবন্ধনাৎ ॥ ৩২। 


ইতি শ্রীপরিব্রাজকাচাব্য-পরমহংস তীর্থাবধূত-শ্রীমদ্-বরঙ্গানন্দ-গিরি-কতারাং 
শাক্তানন্দ-তরঙ্গিণ্যাং শরীরনির্ণয়ো নাম গ্রথমোল্লামঃ 


পাশাপাশি শীট স্পিন স্পা স্পা শসা পতি শিস শশী শপ শপ আসপপপাাকসি ৭ সপ শম্পা কপি 


পর্বাতনন্দিনী সনাতনী মহামায়! র্বদা গকলেরই বনানীয়া ও পৃভনীয়া। সকল 
সময়েই তীহার মহিমাঁর শ্রবণ ও কীর্ভন করিবে ॥ ৩১ ॥ 

পণ্ডিত ব্যক্তি দ্যৃতক্রীড়াদি দ্বারা বৃথ! সময় নষ্ট করিবেন না) দেবতার পূজা 
জপ, যোগ ও শুবাদি দ্বারা কাল অতিব।হিত করিবেন। হে দেবি! অন্ত অসং 
আলাপের আর ফল কি? ইহ| ঘ্ারা যখন আমু নষ্ট হয। তখন সাধক গুরুর 
মুখ হইতে মন্তাি সমস্ত বিষয় অবগত হইয়া ঘোর সংসার বন্ধন হইতে অনায়াসে 
মুক্ত হইতে পারে। 

শাত্ভানন্দ তরঙ্গিণীর প্রথম উল্লাসের অনুব।দ সমাপ্ত। 


ভ্তরিভভী₹মাভলাতলনও 


দীক্ষামাহা ত্য 


শৃণু দেবি! প্রবক্ষ্যামি যন্মাং ত্বং পরিপুচ্ছসি। 
বিনা দীক্ষাং ন মোক্ষঃ স্তাং প্রাণিনাং শিবশাসনে | 
ন যোগেন বিনা মন্ত্রো ন মন্্রেণ বিনা হি সঃ। 
দ্বয়োরভ্যাসযোগশ্চ ত্রন্ব-সংসিদ্ধিকারকঃ ॥ 
তমঃ-পরিবূতে গেহে ঘটো দীপেন দৃশ্যাতে | 

এবং মায়াবৃতো স্যাত্মা মন্তনা গোচরীকৃতঃ ॥ 
সংপ্রাপ্তে ফোড়শে বর্ষে দীক্ষাং কুষ্যাৎ সমাহিতঃ | 


পেশ সি শি স্পা 
শপ পািপিগ শী পাশ পাশা পপ ৯৪ (পপ 


অনুবাদ হে দেবি! তুমি "মামাকে যাহা জিজ্ঞাসা করিতেছ, তাহা 
শ্রবণ কব। 'আগম মতে-দীক্ষ| ব্যতীত মুক্তি হইতে পারে না (২)। বম, 
নিয়মাদি ক্রিয়াযোগ ব্যতীত মন্ম ফলপ্রন হব না এনং মন্ত্র ব্যতীত বোগও পিদ্ধ 
হয় নাঁ। এই উভষেব অভ্যাসই ব্রহ্ম সাক্ষাৎকারের জনক। অন্ধকারাচ্ছন্ন 
গৃহে প্রদীপের দ্বারা যেমন ঘট দৃষ্ট হয়; তদ্রপ মায়াবৃত শান্ম! মন্ত্রে দার! 
প্রকটাকুত হইয| থাকেন। যোড়শবর্ষ পূর্ণ হইলে সমাহিত হইয়! দীক্ষা গ্রহণ 


সা এত (-প্ ১ জপ সপ সপ শশী স্পট িটাশীশিটী শপ শী ঁটিপাি্পীশী পর, পপ পপ 


(২) অজ্ঞান দ্বিবিধ আস্মগত ও বুদ্ধিগত। দীক্ষ। দ্বাবা আত্মগত অজ্ঞানেব নিবৃত্তি হয়, 
কিন্তু বুদ্ধিগত অজ্ঞানেব নিবৃত্তি হয় না। উহ তত্বজ্ঞানেব দ্বারা নিবৃত্ত হয়। তত্বজ্ঞান উৎপন্ন 
হইলে প্রকৃত দীক্ষিত ব্যক্তির দ্বিবিধ অজ্ঞান নিবৃত্ত হওয়ায় সঃ শিবত্ব প্রাপ্তিবপ মোক্ষ হয়। 
ততন্বজ্ঞ।ন না হইলে দেহীন্তে মুক্তি হয়। অভিনব গ্রপ্তপাদ 'তন্ত্রীলে।কে' এই মত প্রকাশ 
করিতে বলিয়াছেন £--দীক্ষয়া গলিতেইপ্য্তরজ্ঞানে পৌরুষাত্মনি। ধীগতন্তানিবৃত্ততাদ্‌ 
বিকল্লোইপি হি সম্ভবেৎ। দেহান্ত এব মোঙ্ষ স্তাৎ পৌরুাজ্ঞানহ।নিতঃ। বৌদ্ধাজ্ঞাননিবৃত্তৌ 
তু বিকল্লোন,লনাদ্‌ ফবম। তদদৈব মোক্ষ ইতুক্তং ধাত্র। শ্রীমন্নিশাটনে | (তন্ত্রালৌক )। 

ক্রিয়ার সমধন্মী বলিয়! দীক্ষা কোন কোন স্থলে ক্রিয়ারূপে ব্যবহৃত হইলেও ইহা! জ্ঞানম্বরূপ । 
উমাপতি শিবাচার্ধ্য 'শতরত্র-সংগ্রহে' এই কথা বলিয়াছেন । (আর্থার এভেলন প্রকাশিত 
'শতরত্ব সংগ্রহে" ৫ পৃষ্টা দ্রষ্টবা) এই জগ্ই উহ অজ্ঞানের নিবর্তক হয়। শাকী ও মাস্ত্ী দীক্ষা 
ক্রিয়ান্থবপ কিন্তু শান্তবী তাহা নহে। এ সম্বন্ধে বিশেষ কথা 'পরশুরাম-কল্পশ্ত্র' ও 'শতরত্ব 
সংগ্রহে? ডরষ্টব্য। 


দ্বিতীয়োল্লাসঃ ২৯ 


রসৈর্ম ন্বৈ্ধথ! বিদ্বময়ঃ স্ববর্ণতাং ব্রজেৎ। 
দীক্ষাবিদ্ধস্তথা হ্যাক্বা শিবন্বং লভতে ঞ্রুবম্‌ ॥ 
ইতি কুলার্ণবাৎ। মন্থমুক্তাবলাম্‌ - 
জপো। দেবানবিধিঃ কাধযো। দীক্ষান্থিতেনরৈঃ | 
( নাস্তি পপং যতস্তেযাং স্তকঞ্চ য্তাত্মনাম্‌ )11% 
কদ্রযামলে- আগমোক্তবিধানেন কলৌ দেবান্‌ বজেৎ সুধীঃ | 
নহি দেবাঃ প্রসীদস্তি কলৌ চান্যবিধানতঃ ॥ ১ ॥| 


আগমলক্মণম্‌ 
আগমশব্দবু।ৎপর্তিমাহ রুদ্রযামলে-__ 
আগতঃ শিববন্তে,ভো। গতশ্চ গিরিজামুখে 11 
মতঃ শ্রীবাসুদেবস্ত ত্মাদাগম উচ্যতে ॥ 
বক্তেভ্য ই।ত বুবচনং পণ্চয়ায়লাভার্থম্‌। তথাচ কুলার্ণবে-_ 


পি স্াাস্পিসেসীপপাশ শী শা শ্পেপ্পী শাসীশীি  সি স্পা শী 


কর্তব্য। কারণ কুনার্ণৰ তন্দে উদ্ত হইয়াছে যে, লৌহ থেমন বস (পারদ ) ও 
মন্তেব দ্বারা সংস্কৃত হইয়া স্ুবর্ণত্ব গ্রাপু হন, তদ্রাপ আত্ম! দীক্ষ! দ্বারা সংস্কৃত হইলে 
নিম্চরই শিবত্বনাভ করেন+। মন্্মুক্তীবলীতে উল্ত হইরাছে, “জপ ও দেবপৃজা 
দীক্ষিত ব্যক্তির কর্তব্য। (কারণ তাহাদের চিন্ত সংঘত ভওয়াম পাপ ও তক 
( অশৌচ ) হয় না। ) কদ্রযাঁমলতন্ত্রে উক্ত হইয়ছে-“স্ধী ব্যক্তি কলিকালে 
আগমোক্ত বিধানে দেবতার অচ্চনা করিবেন। কারণ কলিকালে অন্যবিধানে 
দেবতার অচ্চনা কৰিলে দেবত। প্রসন্ন হন ন|” (৩) ॥ ১॥ 

রুদ্রধামল তন্দে আশমশব্দের বুত্পত্তি বলিযাছেন-আগম শিবের 
মুখসমূহ হইতে নির্গত, পার্ধতার মুখাঁববরে প্রবিষ্ট এবং বাহদেবের মত 
অর্থাৎ সম্মত) এই হেতু ইহা আগম নামে প্রসিদ্ধ হইয়াছে। শ্লোকোক্ত 


পাশ পিসি শা 


(৩) উত্ত বচন তান্ত্রিক কর্মের প্রশংসা দ্বাবা যেমন প্রবর্তক, তদ্ধপ বেদে অনধিকারীর 
প্রতি বৈদিক করে নিবর্তকও হয। সর্বথ। বৈদিক কর্মের নিষেধ উহার প্রতিপাগ্য নহে, 
কারণ তস্ত্েও বন্ৃস্থলে বৈদিক ক্রিয়াব পরে তাস্থিক ক্রিরা বিহিত হইয়।ছে। ভাস্কর রায় 
বামকেশ্বর তণ্থের টাকীয় এই কথ। প্রকাশ কবিতে বলিয়।ছেন _-'এবঞ্চ য।নি তত্তদ্‌বিষ্ঠা- 
প্রশংসকাঁনি বচনানি, তানি তধিকারিণং প্রত্যেব প্রবর্তকানি। যানি চ তন্লিন্দকানি তানি 
তদনধিকারিণং প্রতি নিবর্তকানি । ন পুনর্-নহি নিন্দান্যায়েন বিধেয়স্তাবকানিশ। 

৮ খ পুস্তকে বন্ধনীমধ্যগতপাঠো নাস্তি * খগিরিজা শ্রতৌ 








৩০ শাক্তানন্দ-তরঙ্গিণী 


মম পঞ্চযুখেভাশ্চ পঞ্চাম্নায়াঃ সমুদ্গতাঁঃ | 
পূর্বপশ্চিন'তশ্চৈধ দক্ষিণোন্তরতস্তথ। || 
উদ্ধং নয়ত্যধঃসংস্থমুদ্দীয়ায় ঈতীবিতঃ | 
যাবন্থ; পাংশবে। ভূমেস্তাবন্ত; সমুদীবিতা ॥ 
একৈকায়ায়জা মন্ত। ভূক্তিমুক্তিফল গ্রদাঃ | 
সবেবষ।মেব মন্থাণা, দেবত।| তৎফল প্রা |। 
ইতি ধচনেভাঃ | খাস্দেবস্য মত; সম্মত ইতর্থঃ। তেন বেদাঁবিকদ্ধত্ব- 
লাভামাগমবুাদাসঃ, সদাগম এবাগমশক্চলা মুখা হাঁছ। অত 
এবাগস্ত্যন্ধসংহিতায়ামসদ্াগনসা নিন্দামাহ শিবঃ 
কলো প্রায়েণ দোবেশি ! বাজসাস্তামসাস্তথা | 
নিষিদ্ধাচরণাঃ সন্থো মোহয়ন্ত্যপবান্‌ বসুন ॥ 
আবাভ্যাং পিশিতং বক্তং সুবাধৈতব স্ুরেশ্ববি ! | 
বর্ণাশ্রমোচিতং ধন্মমবিচাধার্পয়ন্থি যে। 


বিক্তেভ্যঃ এই পদে বহুবচন 'পঞ্চায়ারঠ নাভের জন্য প্রবুক্ত হইযাঁছে। 
কাধণ কুলার্ণৰ তম্বের বঠনগুণি দারা সেইবপই উক্ত হইবাছে । খথা__“আমার পঞ্চমুখ 
হইতে পাচা আম্লাধ আবিভূতি হইযাছে। পুর্ব ও পশ্চিম মুখ হইতে 
পূর্ববাযাৰ ও পশ্চিমায়াঘঃ দক্ষিণ ও উত্তর মুখ হইতে দক্ষিণায়ায় ও 
উত্তরায়ায় প্রকাঁশিত হ্ইশাছে। ঝাহ! অধপতিত ব্যক্তিকে উর্ধে লইযা যায; 
উহা “উর্দায়াধ নামে কথিত | পৃথিবাতে যত সংখ্যক ধুলিকণ আছে, 
এক একটা আম্ায়েব মগ্রও্ তত সংখ্যক এবং উহাবা ভোগ ও মোক্ষ প্রদান 
করে। সকল মন্ত্রে দেবতাই মন্বের ফলদাত1৮। “বান্থদেবন্ত মতঃ ইহার অর্থ 
হইতেছে-_বাসুদেবের সম্মত। ইহ! দ্বার বেদের অবিকন্ধত্ব লাঁভ হওয়ায় অর্থাৎ 
বেদের সহিত ( সৎ) আগমের বিরোধ ন! থাকায় (সৎ) আগম বর্জনীয় নহে। 
কারণ সৎ আগমই আগম শব্েব মুখ্য অর্থ। এই জন্তই শিব “অগস্তাসংহিতাঁয় 
অসৎ আগমের নিন্দা করিধাছেন। “হে দেবেশি! কলিকালে প্রায়শই সমস্ত লোঁক 
রাঁজস ও তামসভীবাঁপন হইগ্রা নিষিদ্ধ কর্শেব অনুষ্ঠান করি৷ অন্ত বহু সার্ক 
লোককে মোহিত কবিতেছে। হে স্বরেশ্বরি! যাহারা বর্ণাশ্রমোচিত ধর্মমবিচার 


সী এ সপ পাপা পা শী 
সপ পোপ | সপ সী ওটি 





সস পাপাসপিপস্সপীস্পী শশী শাশিশিগী 


* ক আগমস'হিতায়াম। গ অসদাগমব্যুদ। সঃ । 


দিতীয়োল্লামঃ ৩১ 


ভুভুপ্রতপিশাচাস্তে ভনন্তি ব্রন্মবাক্ষসা- || 
ইতি বচনাৎ। শ্রীক্রমেপি__ 
ন দগ্যাদ্‌ ত্রান্মণে। মগ্যং মহাদেবো কথব(দাচ)ন। 
ত্রাঙ্মাণো। বামকামোহপি মগ্ং মাংস" ন ভক্ষয়েৎ ॥ 
দেবাশ্চ পশ্চিমে ভাগে চক্রপার্থে নিবেদয়েৎ। 
তত তর বান্ক শত্রস্য নান্যেষাণ কদাচন ॥ 
বৈশ্যস্ মাক্ষিক: শুদ্ধং ক্ষত্রিয়স্য তু সাজাকম । 
বান্গণশ্চ গবা ক্ষীবং তামে ব। বিশ্ঞজেন্‌ মধু । 
নাবিকোলোদন্‌* কাংস্তে সবেরেবা ভ্রব্যশোধনম্‌ ॥ ইতি । 
অন্াত্রাপি- গোক্সীরং ব্রা্গণে। দছ্যাদ গব্যমাজা, বাজ” | 
বৈশ্যৈশ্চ মান্সিকং দেয়ে, শর" পৈষ্টাদিকং চবেৎ ॥ 
পৈষ্ট্যাদিকমিত। তর পৌম্পাদিকমিতি পাণো দৃশ্যাতে, তথ|গ শদ্রস্ত।- 
পানুকল্পঃ। তথাচ পুববত্র- 
নাবিকেলোদকং কাংসো সবেববাং ভ্রব্যশোধনম্‌। ইত্যাক্তেঃ ॥২। 


মি শপশীশা পপি সি স্পা শিপস্পি 


ন| কবিমা আমাদেব দুই ভনেব উদ্দেশ্তটো মাস, বপ্ত এ মগ্গ অর্পণ করে, 
তাহাব। ভূত, প্রেত, পিশাচ বা বু বাক্স হইঘ। থাঁকে? | এই সঞ্ল বচন 
হইতে অসৎ আঁগমেব নিন্দা বুঝা যাম। শীকম তন্ধেও উক্ত হইযাঁছে যে, 
'ব্রাঙ্গণ কখনই মহাঁদেবীকে মগ্তধ নিবেদন করিবে ন|।। বাঙ্গণ বামাচারী 
ইইলেও মগ্ভ ও মাংস ভক্ষণ কবিলে না। দেবীব গশ্চিমদিকে চক্র (যন্ব ) পার্শে 
ম্চ নিবেদন করিবে। মগ্চ-মাংসাটি সেই সেই দবা শৃ্রেব পক্ষে বিহিত, অন্ত 
কাহারও কখনও দাতবা নহে।  মগ্েব পবিবর্ে ) বৈশ্যগণেব পক্ষে মধু ও 
ক্ষত্রিয়ের পক্ষে সত জল শ্রদ্ধ ( প্রশস্ত ), ব্রাহ্মণ ( মগ্ভেব পরিবর্তে) গোদুগ্ধ 
অথব! তাম্রপাত্রে মধু নিবেদন করিবে-। কাঁংস্তপাত্রে নারিকেলোদক সকলের পক্ষে 
গ্রশস্ত। দ্রব্যশৌধন সকলেরই কর্তব্য। ন্তত্রও উক্ত হইয়াছে :-বত্রাহ্মণ 
( মগের পরিবর্তে মহাদেবীকে ) গোছুগ, ক্ষত্রির গব্য স্বৃত, বৈশ্য মধু এবং শৃদ্র পৈষ্ট 
প্রভৃতি সুরা নিবেদন করিবে'। “পৈষ্ট্যাদি স্থলে পৌ্পাদি পাঠও “দেখা যায়। এ 
পাঠ প্ররুত হইলে শূদ্রেরও (মগ্চের পরিবর্তে ) অন্কল্প বিহিত হইয়াছে। এট 
কারণেই পূর্বের “কাংস্তপাত্রে নারিকেলোদক সকলের পক্ষে প্রশস্ত। সকলেরই ভ্রব্য- 
শোধন বর্তবয”-_ এইরূপ উক্ত হইয়াছে ॥ ২॥ 


৩২ শাক্তানন্দ-তবঙ্গিণী 


দেব্যাশ্চ পশ্চিমে ভাগে চক্রপার্থে নিবেদযেৎ । 

তৎ তদ্‌ দ্রব্যন্ত শূদ্রস্য নান্যেষাস্ত কদাচন ॥ 
ইতি বচনাৎ, তথাচান্তত্র বন্ুষু তন্ববচন্নঘ* শদ্রদ্য মুখাদ্রব্যাদিদানসা 
বিহিতব্াৎ পবস্পববিবোধে বিকল্পাশ্রষণম্‌, অতস্তেযাং ( শূদ্রাণাং ) স্ুবা- 
দানস্য এচ্ছিকত্রমাধাতম | ন কেবলং দ্রব্যাভাব এব শদ্রসানকল্লো 
বিধীয়তে । অপি তু দ্রবাদিসত্বেহপি স্বেচ্ছযা শত্রোহনকল্পেনাপি 
পুজাং কর্ত মহৃতীতি সব্র্বমনবদামিতি ॥ ৩ ॥ 

তথা গুকণা দীঙ্গিত; শিব-শক্তিভ্যা” প্রোক্তমন্্রযোগসমা শ্রযেণ 

সাধকঃ কৃতার্থো ভবাতাব । তথাচাগমসাঁঁব - 

শিবেন পবঘ। শক্ত গাভা।ং কৃতৎসং সমুদ্ধতন | 

বাচ্যবাচকভাবেন দ্বাভ্যাং ব্রন্ম প্রকাশিতম ॥ ইতি ॥ ৪ |" 


দীক্ষাশব্দার্থঃ 
দীক্ষাশব্দার্থমাহ যামলে__ 


দেবীব পশ্চিম্দিকে চক্রপাশ্খ মগ নাবদন কন্বি। মগ্ভ-মাংসাদি সেই সেই 
দ্রবাগুলি শৃদ্রব পক্ষে বিহিত, অন্ধ কাহানও কখনও দাঁতব্য নহে”__এই বচন 
থাকা এবং অন্য স্থলে বহু তন্ববচনে শুদেব নখাদ্রব্য মদ্য) দাঁন বিহিত হয়া 
পবম্পব বিবোধ প্রযুক্ত বিকনেব (মুখ্য ঝ অনুকল্প যে কোঁন একটীব ) আশ্রথ 
কবিতে হইবে। অতএব শূদ্রগণেব সুবাদান এচ্ছিক বলিনা প্রতীত হইতেছে। 
দ্রব্যেব অভাঁবেই যে শুদ্রে্ অন্ুকনা বিহিত হইযাঁছে, তাহা নহে। পবস্ত দ্রব্যাদি 
থাকিলেও শুদ ইচ্ছান্ুসাবে অন্ুকনেব দ্রাবাও পূজা! কবিতে পাবে। স্তবাং 
সমস্তই স্ুসঙ্গত ॥ ৩ ॥ 

অতএব গুরু কর্তৃক দীক্ষিত সাধক গুকদন মন্ত্র ও যোগেব সাহায্যে শিব ও 
শক্তিব কূপাঁষ নিশ্চযই কৃতঠার্থ হইবে । “আগমপাব" তগ্রে সেইবপই উক্ত হইযাছে। 
যথা £--শিব ও পবাশক্রি-__এই উভা কতৃক সমগ্র শাস্ত্র উদ্ধৃত হইয়াছে এবং 
বাচ্যবাচকপে এই উভষ কতৃক ব্রহ্ম প্রকাশিত হইযাঁছেন ॥ ৪ ॥ 


* তস্ত্ান্তরে মুখা দ্রবাদানেব বিধানে এইকপ উপ্ত হইযছে _ 
বিপ্রাঃ ক্ষৌণিতুজে। বিশস্তদিতরে ক্ষীরাজাম ব্বাঁসবৈ 
স্বাংদেবি। ত্রিপুরে । পবাং পরময়ীং সন্তর্পা পূজাবিধো । 
যাংযাং প্রার্থয়তে মনঃস্থিরধিয়াং তেষাং ত এব ধবম্‌। 
তীং তাং সিদ্ধিমবাপ্র বস্তি তরস। বিদ্বৈরবিস্বীকৃতা; | 


দ্বিতীয়োল্লাসঃ ৩৩ 


দীপ্তজ্ঞানং তু যা দগ্াৎ কৃর্য্যাৎ পাপক্ষয়ং তথা । 
তেন দীক্ষেতি লোকেইস্মিন্‌ কীন্তিতং তন্ত্রপারগৈঃ ॥ ৫ ॥ 
অদীক্ষিতার্চননিল্দ। 
উপচারসহসৈস্ত পৃজিতা& ভক্তিসংযুতৈঃ | 
অদীক্ষিতাচ্চনং দেবা ন গৃহুন্তি কদাঁচন। 
তস্ত কম্মাহখিলং ব্যর্থং 1 তম্মাদদীক্ষিতঃ পশুঃ ॥ ৬ ॥ 
মন্ত্রগ্রহণ-নিয়ম; 
ক্রিয়াসারে--কন্সে দৃষ্ট1 তু যো মন্ত্র জপেদ্‌ গুরুমনাশ্রিতঃ। 
শুতনাশো ভবেৎ তস্ত ফলং কিঞ্চিন্ন বিদ্যুতে ॥ 
যামলে-- গুরোমুখান্‌ মহাবিদ্ভাং গৃহীয়াৎ পাপনাশিনীম্‌ | 
তম্মাদ্‌ যত্বাদ্‌ গুরুং কৃহা মন্ত্রসাধনমাচরেৎ ॥ ৭ ॥ 
গুরু-শব্দার্থ? 
ধকশব্দার্থমাহ যামলে-_ 
গুকারঃ (১) সিদ্ধিদঃ প্রোক্তে! রেফঃ পাপস্ত দাহকঃ | 
বামল তন্তরে দীক্ষা শব্ধের অর্থ বলিতেছেন-যাহ দীপ্ত ( দিব্য ) জ্ঞান দান করে, 
এবং প|পক্ষ2 করে, সেই হেতু উহ! ইহলোকে “দীক্ষা” বপিয়| তন্নবিদ্গণ কর্তৃক 
অভিহিত হইঘাছে ॥ ৫॥ 
ভক্তিমন্‌ সাধক কর্তৃক সহ উপচাবের দ্বাব। অচ্চিত (হইলেও) দেবতাগণ 
অনীক্ষিত ব্যক্তির ( সেই ) অর্চন। কখনও গ্রহণ করেন না। অদীক্ষিত ব্যক্তির 
সমস্ত কন্মন বৃথা, এইজন্য অনীক্ষিত ব্যক্তি পশু বলিযা৷ কথিত হইয়াছে ॥ ৬॥ 
নক্রিয়াপার/তন্ত্রে উক্ত হইয়াছে - “যে ব)ক্তি গুরুকে আশ্রয় ন| করিয়। গ্রন্থ দেখিয়| 
মন্ত্র জপ করে, তাঁহার পুত্রনাশ হয় এবং তাহার কোন ফল হয় ন%। যাঁমল তস্ত্রে উক্ত 
হইয়াছে £--“গুরুর মুখ হইতে পাপ-ধবংসকরী বিষ্ভা (শক্তিদেবতার মন্ত্র) গ্রহণ করিতে 
হয়। দ্মতএব যত্বপূর্বক গুরু গ্রহণ করিয়া মনত্রপাধনের অনুষ্ঠান করিবে? ॥ ৭ 
যামল তন্ত্রে গুরুশবের অর্থ বলিতেছেন--গুরুশবের গুকার দিদ্ধি-প্রদ 
(১) ু্রিত শ।ক্তানন্দতরঙ্জিণী ও তন্বসারাদিতে “গকার” পাঠ আছে ।* এ পাঠে গকার ও 
রকারের পরবর্তী উকার এক বর্ণই গ্রহণ করিতে হইবে । করণ গুরু শবে চারিটা বর্ণ গ্রহণ 
করিলে তদসুসারে উত্তরূপ অর্থে গুরু 'ভ্রিতনাত্ব1 ইহা বল! সংগত হয় ন1। 
*্গ খ যোজিতাং...ভকভিসংযুতাং 1 ক যন্মাৎ 





৩৪ শাক্তানন্দ-তরঙগিণী 


উকার শস্তুরিত্যুক্তত্্িতয়াত্মা গুরু? স্ৃতঃ ॥ ৮ ॥ 
গুরুলক্ষণম্‌ 
সারসংগ্রহে-_ 
বিশুদ্ধ-মাতাপিতৃকো জিতেক্দিয়ঃ সর্বাগমজ্ঞঃ পরছুঃখকাতরঃ | 
যথার্থবাগ্‌ বেদবিদিঙ্গপারগঃ শান্তঃ কুলীনো গুরুরীরিতো দ্বিজঃ ॥ ৯ ॥ 
ব্রাজ্মণ-ুরুকরণ-বিধিঃ 


দ্বিজ ইত্যুপাদানাদ্‌ ব্রাহ্মণেভ্যো মন্ত্রগ্রহণম্‌। তন্ত্রের 
সদাচারে। দ্বিজো যন্ত্র ব্ণানাং গুরুরেব সঃ। 


বলিয়৷ উক্ত হইয়াছে । রকার পপের নাশক, উকার শল্ৃম্বূপ_এইজন্ত গুরু 
এই তিনটার স্বরূপ বলিয়া কথিত হইয়াছেন ॥ ৮॥ 

সারসংগ্রহে উক্ত হইয়াছে £_বিশুদ্ধ মাতা-পিতা হইতে উৎপন্ন, (১) 
জিতেন্ত্রির, সমস্ত আগমার্থবিৎ, পরছুঃখকাতর, সত্যবাদী, বেদজ্ঞ, বেদাঙ্গবিৎ, শান্ত 
ও কুলীন (২) দ্বিজ গুরু বলিয়। অভিহিত হইয়াছেন, ॥ ৯ ॥ 

এই বচনে "দ্বিজঃঃ এই পদের উল্লেখ হওয়ার ব্রাঙ্মণগণের নিকট হইতে মন্ত্ গ্রহণ 
কর্তব্য (৩)। তন্ত্রে উক্ত হইয়াছে “যে দ্বিজ সদাচারপরায়ণ, তিনিই সমস্ত বর্ণের গুরু 


(১) ব্যবহার ও লোক প্রনিদ্ধি দ্বারা মাতা পিতার বিশুদ্ধি জান! যায়। সন্তানের 
মনোভাব পিতামাতার মনোভাবের অনুরূপ বলিয়া তদদ্বারাঁও পিতা মাতার বিশুদ্ধি বুঝ! যায়। 
রাঘবভট্ট 'শারদাতিলকে'র টাকায় (১১৯ পৃঃ) প্র/চীন উক্তির দ্বারা এই কথ। প্রকাশ করিতে 
বলিয়াছেন_-“যদক।রি কর্ম গুপ্তং যৌবনসনয়ে মনাদ্ধয়া মাত্র।। ৩ৎ প্রকটরস্তি তনয়! 
বিগতনয়াঃ শ্বধর্শ মুতসজ্য” ॥ “কার্ধ্যানুগতং শীলং শীলানুগতং নৃণ।ং ভবতি চিত্তম। চিত্তানুগতং 
রূপং রূপানুগত। গুণী প্রঃ |" (শারদ।তিলক ১২০ পৃঃ) | 

(২) কেহ কেহ “আ চারে! বিনয়ে। বিগ্ভ। প্রতিষ্ঠ। তীর্ঘদর্শনম্‌। নিষ্ঠা বৃত্তিস্তপে। দানং 
নবধা৷ কুললক্ষণম্‌।” এই বচনানুসাঁরে আচারাদি নবগুণবিশিষ্ট ব্যক্তিকে কুলীন বলেন। সারসংগ্রহ- 
বচনে এবং অন্ঠান্ত অনেক বচনে কুলীন পদের পৃথক উল্লেখ থাকায় এবং কামাধ্যা। কুলার ও 
রুজ্রযামলাদি তক্ত্রে বিষুঃমন্ত্রোপ।সকেরও কুলাচার বিছ্িত হওয়ার কুলীন শব্দের কৌল অর্থও কেহ 
কেহ গ্রহণ করেন। কৌল শব্দের বিকৃতার্থ গ্রহণ ন! করিলে কুলীন শব্দের কৌল অর্থ গ্রহণে 
কাহারও আপত্তি হইবে ন1। 

(৩) অবঙ্ঠ ছিজ শব্দের দ্বার! ক্ষত্রিয় এবং বৈশ্তও বুঝা! যায়। কিন্তু “সদাচারো! দ্বিজো 
ষন্ত বর্ণানাং গুরুরেব স:"--এই বচনে 'বর্ণানাং এইরূপ বহুবচনান্ত পদের দ্বার! সর্ববধর্ণের 
গ্রহণ হওয়ায় উক্ত বচনে ছিজ শষের ছার! গ্রাহ্ধপই বৃঝিতে হইবে । কারণ ব্রাহ্মণ গুরুর অভাবে 


দ্বিতীযোল্লাসঃ ৩৫ 


অন্ত্রাপি-_ স্বধর্মনিরতো তৃত্বা শ্রুত্বা দ্বিজগুরোমুখাৎ। 
সর্ববসিদ্ধিমবাপ্ধোতি শীঘ্রং দেবত্মাগ য়াৎ ॥ 
শৃত্রঃ শৃত্রমুখাচ্ছত্বা বিগ্যাং বা মন্ত্রমেব বা। 
গৃহীত্ব। নরকং যাতি ছুঃখং প্রার্গোতি নিশ্চিতম্‌ ॥ ১০ ॥ 
দীক্ষাফলম্‌ 


নবরত্বেশ্বরে_-সর্ববাসামেব দীক্ষাণাং যুক্তিঃ ফলমখণ্ডিতম্‌। 
অবিশেষাদ্‌ ভবত্যেষ৷ প্রাসঙ্গিক্যস্ত তৃক্তয়ঃ ॥ 

যামলে-_ দীক্ষিতো৷ ব্রাক্মণে! যাতি ব্রহ্মলোকমনাময়ম্‌ । 
এন্দ্রলোকং ক্ষত্রিয়স্ত প্রাজাপত্যং তথা বিশঃ। 
যাঁতি গন্ধব্বনগরং শুদ্রো দীক্ষাপ্রভাবত? ॥ ১১ ॥ 


হইবেন” | অন্তত্রও কথিত হইয়াছে £_-মানব স্বধশ্ম্পরায়ণ হই দ্বিজ গুরুর মুখ 
হইতে মন্ত্র শ্রবণ করিয়! সর্ধসিদ্ধি প্রাপ্ত হয় এবং শীপ্র দেবত্বও প্রাপ্ত হয়। শূদ্র 
শূদ্র গুরুর মুখ হইতে বিগ বা মন্ত্র গ্রহণ করিয়া নরকেই গমন করে 
এবং ছঃখ অবশ্ প্রাপ্ত হয় ॥ ১০ ॥ 

নবরত্বেশ্বরে উক্ত হইয়াছে :--সমন্ত দীক্ষার পূর্ণ ফল হইতেছে মুক্তি) 
অবিশেষে সকলেরই ইহা হইতে পারে। পরম্থ অবান্তররূপে ভোগও হইয়া 
থাকে'। যামল তন্ত্রে উক্ত হইগনাছে £__ব্রা্ষণ দীক্ষিত হইয়া ছঃখশু্ধ আননাম 
ব্রহ্মলোকে গমন করেন, ক্ষত্রিয় দীক্ষিত হইয়। ইন্দ্রলোকে এবং বৈশ্ঠ প্রস্জাপতি লোকে 
গমন করে। শূত্র দীক্ষাপ্রভাবে গন্ধবর্বনগর প্রাপ্ত হয়” ॥ ১১ ॥ 








ক্ষত্রিয় ও বৈশ্য স্থলবিশেষে দীক্ষাদানের অধিকারী হইলেও ব্রাক্ষণের দীক্ষা! দানে তাহাদের 
অধিকার নাই, ইহা 'নারদ পঞ্ীরাত্রেও কথিত হইয়াছে । যথা--বিগ্তমানেন্তু ঘঃ কুর্ধ্যাদ্‌ যত্র তত্র 
বিপর্ধায়ম্‌। তশ্লেহামুত্রনাশঃ স্তাৎ তন্ম।চ্ছাস্্োক্তমাচরেৎ ॥ ( তারাভক্তি-হুধার্ণব ধৃত নারদ- 
পঞ্চরাত্র বচন) রদ্রযামলতস্ত্রে এবং হরিভক্তিবিলাসে উদ্ধত বচনেও কথিত হইয়াছে_ 
'প্রাতিলোমাং ন দীক্ষয়েং" অর্থাৎ প্রতিলোমবর্ণের দীক্ষাদান কর্তব্য নহে। হুতর।ং ব্রাঙ্গণই 
ত্রাঙ্গণের দীক্ষাদদাতা__ইহাই শান্ত্রসিদ্ধাস্ত । তদদুসারেই গ্রন্থকার এখানে সর্ধববর্ণের দীক্ষাদাতা 
অভিগ্রায়ে লিখিয়াছেন--ত্রান্ণেত্যোে। মন্তরগ্রহণম্* | 

এখানে প্রসঙ্গক্রষে বক্তব্য এই বে--হয়শীর্ষপঞ্চরাত্র, শৈবাঞম, শিব-সন্ভাব, যোগিনীতন্ত্র ও 
রু্রধামল প্রন্ভৃতি তন্ত্রে সন্ন্যাসীর নিকট গৃহস্থের দীক্ষাগ্রহণ নিষিদ্ধ বলিয়া কথিত হুইয়াছে। 
স্ুতরাং মল্ন্যাসীর নিকট গৃহস্থের দীক্ষ1 গ্রহণ শাল্তরসিদ্ধান্ত নহে । 


৩৬ শাক্তানন্দ-তরঙ্গিণী 





শু্র-দীক্ষাধিকার-বিচারঃ 
অত্র শুদ্রদীক্ষাধিকারশ্রুতেঃ_ন শুদ্রার় মন্তং দগ্যাদিশতি বচনং 
বেদমন্ত্রপরং দেবতাবিশেষপরং মন্বিশেষপরং চ। বারাহীতন্ত্রে_ 
গোপালস্ত মন্তর্দেয়ো মহেশস্তাপি পাদজে | 
তৎপত্ত্যাশ্চাপি সৃর্্যস্ত গণেশস্ত মনস্তথা ॥ 
এধু দীক্ষাধিকারী স্যাদস্তথা পাপভাগ্‌ ভবেৎ | 
ইতি বচনাদ্‌ দেবতান্তরস্য মন্ত্রে শুদ্রাণামনধিকারঃ | ন্সিংহতাপনীয়ে-__ 
শুতিঃ--“সাবিত্রীং প্রণবং যজুলপ্ীং স্্রীশৃত্রায় নেচ্ছন্তী”তি। “সাবিত্রীং 
লক্ষমীং যজুঃ প্রণবং যদি জানীয়াৎ স্ত্রীশূত্রঃ স মৃতোহধোগচ্ছতী” (৩) 
তিচ। লক্ষ্মী শ্রীবীজম্‌। লক্ষমীমন্ত্রমিত্যপি কশ্চিৎ ॥ ১২ ॥ 
গোপালন্ত দশাক্ষরঃ শ্যামায়া দ্বাবিংশত্যক্ষরশ্চ মন্ত্র; স্বাহাগর্ভোহপি 
শৃদ্রায় দেয়ঃ ; “সর্বেযু বর্ণেবু তথাশ্রমেধু” ' ১18) ইতি ক্রমদীপিকায়াম- 
ভিধানাৎ,_নাত্র সিদ্ধাদ্যপেক্ষাস্তি নচাশমিত্রাদিদূষণম্‌। 

_ এই বনে শূদ্রের দীক্ষা অধিকার উক্ত হওখার “ন শৃ্াব মন্থং দাত অর্থাৎ 
শূদ্রকে মন্ত্ধীন করিবে না_ শৃদ্রের দীক্ষা নিষেধ প্রতিপাঁদক এই বচন বেদমন্ত্রবিষয়ক, 
দেবতা-বিশেষ-বিষধক এবং মন্ববিশেষ বিষনক বুঝিতে হইবে। কারণ "শূদ্রকে 
গোপালের মন্ত্র দেওয়া যাইতে পাবে। মহেশ্বরেরও মন্ত্র দেওয। যাঁয় এবং 
মহেশ্বর-পত্বী পার্বতী, নুধ্য ও গণেশের মন্ত্র দেওয়া যাঁয়। এই সকল মন্ত্রে 
দীক্ষায় ইহাদের অধিকার 'আছে। অন্ত মন্ত্র গ্রহণ করিলে শৃদ্র পাঁপভাগী হইবে? _ 
বারাহীতন্ত্রেরে এই বচন অনুসারে জান। যায় বে, দেবতান্তরের মন্-গ্রহণে 
শুদ্রের অধিকার নাই। নৃপিংহ-তাপনীয় শ্রুতিতে উক্ত হইযাছে যে, “সাবিত্রী 
(বেদোক্ত গায়ত্রী ), প্রণব (শুকার), যজুঃই (বৈদিক মন্ত্বিশেষ ) ও শ্রীবী্ 
উচ্চারণে স্ত্রী ও শূত্রের অধিকার নাই/। শ্রী ও শূদ্র যদি সাবিত্রী, প্রণব, যজু$ ও 
লক্ষমীমন্ত্র গ্রহণ করে, তবে সে মরণাস্তে অধোঁগতি প্রাপ্ত হয় । নৃসিংহতাপনীয় শ্রুতি- 
বাক্যোক্ত লক্্মীশব্দের অর্থ হইতেছে---শ্রীবীজ। কেহ কেহ বলেন__লক্ষষীমন্ত্র ॥ ১২ ॥ 

গোপালের" দশাক্ষর, শ্তামার দ্াবিংশতি অক্ষর মন্ত্র ম্বাহা-গভিত ( যুক্ত ) 
হইলেও শুত্রকে দেওয়! ঘায়। কারণ “নমন্ড বর্ণে এবং সমস্ত আশ্রমে ইহা 
ক্রমদীপিকাঁয় উক্ত হইয়াছে অর্থাৎ ক্রমদীপিকার় গোপালের দশাক্ষর মন্ত্রে সমস্ত 
বর্ণের ও সমন্ত আশ্রমের লোককে অধিকার দেওয়া হইয়াছে । “কালিকার মস্থ 








দ্বিতীয়োল্লাসঃ ৩৭ 


সপ ঈদ চি পিসি তি জী তি তি রী পি লট পাটি পার্টি ভি তরি লা জি াস্ি শসি কিস্িপিসসসি পপি | শি এস পি তাস চস, 


নচাঁইধিকারচিষ্তাহত্র গ্রহণে কালিকামনোঃ ॥ ূ 
ইতি কালীকুলসর্ব্বন্ববচনাচ্চ। তম্মাদ্‌ গোপালদশাক্ষর-শ্যামাদ্বাবিংশত্যক্ষর- 
মন্ত্গ্রহণে শদ্রস্যাধিকারঃ ॥ ১৩ ॥% 

নন স্বাহা-প্রণবসংযুক্তং শুদ্রে মন্ত্রং দদদ্দ্বিজঃ | 

শৃত্রো নিরয়গামী স্যাদ্‌ ব্রাহ্মণে। যাত্যধোগতিম্‌ ॥ 
ইতি দেবীযামলবচনাৎ স্বাহা-প্রণবান্িতমন্ত্রেধু শূদ্রস্তানধিকারপ্রতীতেঃ 
প্রণবান্িত-গোপালমন্ত্রে স্বাহাগভিত-দ্বাবিংশত্যক্ষর-শ্যামা-মন্ত্রে চ কথং 
তম্তাধিকার ইতি চেন্ন। 

তন্তোক্তং প্রণবং দেবি ! বহিন্জায়াঞ্চ সুন্দরি ! | 

প্রজপেৎ সততং শুদ্দে। নাত্র কার্ধা বিচারণ। ॥ 
ইতি ভূতশুদ্ধিবচনেন তস্্োক্ত-প্রণব-বহিজায়য়ো» শৃত্রোচ্চার্যতা-প্রতি- 
গ্রহণে গিদ্ধাদি বিচারের অপেক্ষা না; অনিত্রাদি দোষও নাই এবং মন্গ্রহণে 
অধিকার চিন্তাও কর্তব্য নহে” কানীকুলসর্বন্থ তন্থেব এই বচনেও তাহা 
প্রাতিপাদিত হইয়াছে । অতএব গোপাঁলেব দশাক্ষর এবং গ্তামার দ্বাবিংশতি অক্ষর 
মন্ত্র গ্রহণে শৃদ্রের৪ অধিকার আছে ॥ ১৩ ॥ 

[ প্রশ্ন ] “যে ব্রাহ্মণ শৃদ্রকে স্বাহা ও প্রণবসংযুক্ত মন্্ দান করে, সে অধোগতি 
প্রাপ্ত হয এবং শূদ্রও নবকগানী হঈয়। থাকে*-দেবীবামল তন্থের এই ব)নের ছারা 
স্বাহা 'ও প্রণবঘুক্ত মন্ধে শুদ্রের অনধিকার প্রতীত হওয়ায় স্বাহাযুক্ত মন্ত্রে শূদ্রের 
অধিকার কিরূপে হইতে পারে? এই যদি বপি, [উত্তর] না--ইহা বলিতে পাঁর ন|। 
কারণ--“হে দেবি! হে সুন্দরি! শূদ্র সর্্দাই তক্থোক্ত প্রণব ও তন্থোক্ত বহিজাঁয়া (৪) 
জপ করিতে পারে, ইহাতে বিচার কর্তবা নহে'--্ভৃতশুদ্ধি তন্বের এই বচনের দ্বারা 
তস্োক্ত প্রণব ও বহিজায়৷ শৃদ্রের উচ্চারধ্য বলির প্রতিপাদিত হওয়ায় উক্ত বচনের 
৫৪) তন্ত্োজ প্রণব ও'কার নহে__উকার। কঙ্কালমালিনী তথ্রে উক্ত হইয়াছে £_. 

শু্র।ণাং প্রগবং দেবি। চতুর্দশ ঘরংপপ্রিয়ে ! নাদবিন্দুসমাধুক্তং স্ত্ীণাং চৈৰ বরাননে ! ॥ 

এইরূপ অস্ত্রে বহ্কিজ।য়। (শ্বাহা) হইতেছে নমত। তারারহস্তধূত দেবীযামলতস্ত্রে উক্ত 
হইয়াছে _'ব্রাহ্মণানাং ক্ষত্রিয়াণাং বৈষ্ঠানাং হরহন্দরি!|। যোষিতামপি শুদ্রাপাং চাধিকারোহত্র 
সদ্বিধৌ। সর্বত্র হৌমপুজাদৌ সংস্কারে বালকন্ত চ। প্রয়োগে স্ত্রসংগুদ্বো! অজ:সংস্কার- 
কর্দ্রণি। শবানাঞ্চ চিতানাঞ্চ লতানাং চৈব সাধনে । লঙজ্ঞ। তু প্রণবস্থানে হাদয়ং বহ্যলভা 
সেতুস্থানে কুষ্টবীজং যোটীরাং কামবীজকম্‌। ্ব্গমো ্ষপ্রণং বিদ্ধি সর্বত্র শৃদ্রযোধিতোঃ॥ 


* কথ পুস্তকে নহবিত্যাদি সর্ববমবদাতমিত্ত্তপাঠন্থানে ভৃতশুদ্ধৌ _তস্ত্োক্ং..বিচারপা। 
স্বাহ...ধোগতিমিতিঙ্লেকছয়াদি-ইতি তু বৈদিকমন্ত্রপরমিত্যন্তমেব পাঠঃ 1 





৩৮ শাক্তানন্দ-তরঙ্গিণী 


পাস্টি শি সি 


পাদনাৎ তদেকবাক্যতয়। তস্ত্রোক্ত-স্বাহা-প্রণবান্বিতেষঘেব মন্ত্রেধু তহ্যাধি- 
কারকল্পনাংৎ। এবং ঘত্র যত্র স্বাহ-প্রণবান্সীটে মন্ত্রে শূত্রন্াধিকারোক্তি- 
দুশ্যুতে, তত্র ন স্বরূপতঃ অপিতৃ বিজায়াদিস্থলে মায়াবীজাদিপ্রক্ষেপেণ । 
তথাচোক্তম্--শ্রীবিষ্ণোঃ কোটিমান্ত্রে চ কোটিমন্ত্রে শিবসা চ। 

শূত্রাণামধিকারোহস্তি স্বাহাপ্রণববর্জিতে ॥ 

বহিন্জায়াস্থলে মায়াং দত্বা শুর্রো জপেদ যদি । 

. জপাৎ সিদ্ীশ্বরো তৃত্বা পরং ব্রহ্মাধিগচ্ছতি ॥ 
তম্মাৎ তন্ত্োক্ত-প্রণবাগ্দ্িতেষ্বেব গোপালাদিমন্ত্রেধু শুদ্রাণামধিকার 

ইতি সর্ববমবদাতম্‌ (৫) ॥ ১৪ ॥ 


সহিত একবাক্যতা প্রযুক্ত তন্থোন্ত প্রণব ও তন্োক্ত বহ্িজাযাধুক্ত মন্ত্রেই শূদ্রের 
অধিকার কল্পনা করিতে হইবে । এইবপ বেখানে বেখানে স্বাহ।৷ ও প্রণবধুক্ত মন 
শূদ্রের অধিকার উক্ত হইরাছে। সেখানে স্বরূপতঃ অর্থাৎ বৈদিক প্রণব ও স্থাহাযুক্ত 
মন্ত্রে অধিকার নাই। পরন্ধ ঝ্হঞজার! স্থলে মাবাঁবীজ (হীং ), প্রণবস্থলে “নমঃ 
বা ও" যোগে অধিকার বুঝিতে হইবে । তন্ধে সেইরূপই উক্ত হইরাহে | বথা--স্বাহ। 
ও প্রণব রহিত শিবের কোটি মন্ত্রে এবং বিষ্ুর কোটিমন্তরে শৃদ্রের অধিকার আছে। 
শূড্র যদি বহিজায়। স্থলে মাঘ! বীজ যোগ করিয়া জপ করে, তবে সে জপের দ্বারা 
সিদ্ধিপতি হইয় পরব্রহ্ধ প্রাপ্ত হয” । অতএব তন্বোক্ত প্রণবাদিযুক্ত গোপালাদি 
মন্ত্ই শুদ্রের অধিকার ; ( বৈদিক প্রণবাঁদিযুক্ত মন্ত্রে অধিকার নাই )। ম্মৃতরাং 
সমন্ত সুসঙ্গত ॥ ১৪ ॥ 





(৫) বেদ ও তন্ত্রে সামান্যভাবে ব্রাঙ্গণাঁদি সর্ব বর্ণের স্ত্রীর এবং শুদ্রের প্রণব উচ্চারণ 
নিষিদ্ধ হওয়ায় হ্বাহা ও প্রণবযুক্ত মন্ত্রের দীক্ষা গ্রহণে তাহাদের অধিকার নাই বুঝা 
যার়। ন্মার্ত ভট্টাচার্য্য রদুনন্দনও 'মলমাসতত্বে তান্ত্রিক দীক্ষা প্রকরণে তাহাই বলিয়াছেন 
এবং শিষ্ট ব্যবহারও সেইরূপ প্রচলিত আছে। কিন্তু বচনান্তরে স্বাহীযুক্ত কতকগুলি বিশেষ 
মন্তে স্ত্ীশৃত্রের অধিকার প্রদত্ত হওয়ায় সামান্ত নিষেধবিধির সংকোচ করিয়া সেই বিশেষ 
মন্ত্রুলি ব্যতীত অন্ত কোন প্রণবাদিযুক্ত মন্ত্রে তাহাদের অধিকার নাই-ইহাই বুবিতে 
হইবে। পরম্ত বচনান্তরে সর্ধত্র বৈদিক প্রণবাদিস্থলে তাস্ত্রিক প্রণবাদিযোগে মস্ত্রপ 
বিহিত হওয়ায় উক্ত 'গোপালাদি মন্ত্রে সামান্ত নিষেধ-বিধির প্রাপ্তি নাই বলিয়! পূর্ব্বোক্ত 
'ক্রমঙ্গীপিকাবচন বা কালীকুলসর্ধন্থ বচন প্রতিপ্রসব হয় না। ম্মার্ত ভট্টাচার্য রঘুনন্দনও উক্ত 
স্থরে কৌন প্রতিপ্রসব বচন বলেন নাই। শাকতাননতরঙ্গিপীকারের মতে উক্ত বচনগুলি 
মন্ত্রবিশেষের প্রশংসাবোধক অর্থবাদধাত্রও বল! যায়। 


দ্বিতীয়োল্লাস: ৩৯ 


সিসি আস পি এ পা এস স্পি 


স্রীগুরোদীক্ষা গ্রহণ-কলম্‌ 


স্ত্িয়ে! দীক্ষা শুভ! প্রোক্ত। মাতুশ্চাষ্টগুণা স্মৃতা । 
স্বপ্নলব্ধা চ যা দীক্ষা তত্র নাস্তি বিচারণা ॥ 
স্বিয় ইতি পদং ন সর্ধবস্ত্রীপরম্। বিধবায়া ন গুরুত্ম। তছুক্ং 
তন্বসারে-_সাধবী চৈব সদাচারা গুরুভক্ত! জিতেন্দ্িয়া । 
সর্ব্বতস্্রর্থসারজ্ঞা সধব! পুজনে রত ॥ 
গুরুযোগ্যা ভবেৎ সা হি বিধবাং পরিবর্জয়েৎ ॥ ১৫ ॥ 


যৎ তু-_বিধবায়াঃ স্থৃতাদেশাৎ কন্ঠায়াঃ পিতুরাজ্ঞয়। ৷ 
নাধিকারো যতো৷ ( বিনা ) নার্য্য! ভার্য্যায়া ভর্ত রাজ্জয়া ॥ 


স্ত্রী গুরুর নিকট হইতে দীক্ষ। গ্রহণ শুভ বলিয়া উক্ত হইয়াছে । মাতার নিকট 
হইতে দীক্ষা গ্রহণ তদপেক্ষা আটিগুণ অধিক শুভ বলিয়া কথিত হইয়াছে। 
স্বপ্রলন্ধ মন্ত্রের দীক্ষায় কোন বিচার নাই। 'স্থিয়ো! দীক্ষা” এই বচনে শস্দিয়ঃ 
এই পদটা স্ত্রীমাত্রের বোধক নহে। কারণ বিধঝ| স্ত্রীলোকের গুরুত। অর্থাৎ 
গুরুকাধ্যে অধিকার নাই। তত্রসার গ্রন্থে তাহাই উক্ত হইয়াছে । যথা-_“যে সধব! 
স্ত্রী সাধব, সদাচার-পরায়ণা, জিকেন্রিয়া, সমস্ত তন্থার্থে অভিজ্ঞা, পৃজাকাধ্যে 
নিরতা, তিনিই গুরুর যোগ্য। ॥ বিধবাকে ( গুরুকাধ্যে ) পরিত্যাগ করিবে ॥ ১৫ ॥ 

“যেহেতু স্ত্রীলোকের দীক্ষারদদানে (স্বাধীনভাবে ) অধিকার নাই। সেইজন্ত পুর 
আদেশে বিধবা স্ত্রীর, পিতার আদেশে কন্ঠার এবং ভর্তার আদেশে ভার্্যার 


এস পর ৯ পপ |. পপ পপ পপ. জল লঠ 








তন্তর্দীপিকাকার বলেন--উক্ত ক্রমদীপিকা বচনের অনুরোধে “ম্বাহাপ্রণবসংযুক্তং” ইত্যাদি 
বচন উভয়পর অর্থাৎ স্বাহা ও প্রণব-__উত্ত্যুক্ত মন্ত্রে স্ত্রীশূদ্রদ্রির অনধিকার বুঝিতে হইবে। 
পুজ্যপাদ মহামহোপাধ্যায় কৃষ্ণনাথ গ্ভায়পঞ্চানন মহাশয় 'মল্গমাস-তত্বের' টীকায় উক্ত 
মত থওন করিতে বলিয়াছেন-_-“তদসৎ৭ প্রণবসম্বন্ধেনৈব তন্নিষেধসিন্ধেঃ শ্বাহোপাদানবৈযর্ঘয।ৎ। 
অতএব “যদি কামী ভবেচ্চৈৰ শৃদ্রেইপি হোমকর্মণি। বহিজায়াং পরিত্যজ্য হ্াদন্তেনৈব 
হোময়েখ॥ ইতি তন্তান্তরবচনে হ্ব।হোচ্চারণমপি নিষিদ্ধমবগম্যতে। 

কেহ কেহ বাজসনেয় সংহিতার 'যথেমাং বাচং কল্যাণীমাবদানি জনেভ্যঃ। ব্রঙ্গরাজস্থাত্যাং 
শুদ্রায় চারয্যায় চ ম্বায় চারণায়। (২৬।২) এই বাক্যের দ্বার! শৃদ্রেরও বেঁদমন্ত্রে অধিকার সমর্থন 
করেন। কিন্তু উহা একেবারেই অনঙ্গত। কারণ উক্ত বাক্য জজ্ঞান্তে ধত্বিকৃগণের, 
জাশীর্ববাদ প্রার্থনার যোধক। কাহারও কোন বিষয়ে অধিকার বোৌধক নহে। অনুসদ্ধিৎহথ 
পাঠকের বেদের উল্ত, স্থান ভ্রষ্টব্য। 


৪০ শাক্তানন্দ-তরঙ্গিণী 


মা স্পা আচ জি তি 


ইতি বিধবায়া গুরুতববোধকং বচনম্‌ তদ্মূলম্‌। সমূলহেইপি _ 
সিদ্ধমন্ত্রো নরং সর্ববমযোগ্যং যোগ্যতাং নয়েৎ। 
ইতি বচনৈকবাক্যতয়। সাধিতমন্ত্রবিষয়ম্‌ ॥ ১৬॥ 
মন্ত্রোদ্ধার: 


গুপ্তদীক্ষাতন্ত্বে--মৃতমপান্তগচ্ছেৎ তু বিদ্যা মন্ত্রো বিশেষতঃ | 
মন এব $ মন্তষ্যস্য পূর্বকন্মাণি শংসতি ॥ 4; 
যদি ন স্ান্মহেশানি ! মন্তষাত্বং কথং ভবেৎ। 
দীক্ষায়াঞ্চ কথং তপ্য মনো ভবতি পাব্বতি ! ॥ 
তম্মাৎ তু যত্বৃতো দেবি! পূর্ব্বিদ্যাং সমুদ্ধরেৎ ॥ ১৭ ॥ 


দীক্ষাদানে অধিকার হয়_বিধবার গুরুত্ববোধক এই যে বচন, তাহ! অখুলক অর্থাৎ 
নিশ্রমাণ। সমূলক ( সপ্রমাণ ) হইলেও উহা__“সিদ্ধমন্্র সমস্ত অযোগ্য ব্যক্তির 
যোগ্যত। প্রদান করে” -এই বচনের সহিত একবাক্যত। প্রধুক্ত সাধিত মন্ত্রবিষরক 
বুঝিতে হইবে অর্থাৎ সির্ঘমন্্ বিধবার সেই মন্ত্রে দীক্ষাদানে অধিকার আছে, অন্ত 
বিধবার দীক্ষাদ্দানে অধিকার নাই ॥ ১৬॥ 

গুপ্তদীক্ষ। তন্তরে উক্ত হইয়াছে-_-বিশেধতঃ বিদ্যা! ও মন্্ মৃত বক্তিরও অন্ুগমন 
করে। মনই মন্ুষ্ের পূর্ববকর্ধের অর্থাৎ পূর্ব-জন্মাজ্জিত জ্ঞানকর্মাদির প্মরণ করে। 
যদি তাহার পূর্বজন্মাঙ্জিত জ্ঞানাদির স্মরণ ন| হইত, তবে সে কিরপে'মন্থযযত 
লাভ করিত (৬)? এবং দীক্ষাতেই ব! কেন তাখার চিত্ত আক হইত? 
অতএব হে দেবি! সর্ববাগ্রে যতরপূর্ববক পূর্ববজগ্মে গৃহীত বি্ঠার উদ্ধার করিবে ॥ ১৭॥ 


(৬) জীব নিজকম্মনুসারে নানা দেহ লাভ করে এবং সেই দেহে দে যে সমস্ত জ্ঞান 
ও কর্ম উপাঞ্জন করে, মে সমন্ত সংক্কারঝপে (হুঙ্মরবপে ) তাহার বুদ্ধিতে অবস্থান করে। 
মৃতুার সময় তাহাই সঙ্গে ঘায় এবং যাবৎ ভোগ বা জ্ঞনেব দ্বারা ক্ষয় না হয়, তাবৎ কালই 
তাহার সঙ্গে থকে । মৃত্যুর পর ঘখন সে নূতন দ্েহল(ত কবে, তখন তাহার সেই দেহোচিত 
জ্ঞান ও কর্ম উদ্‌বুদ্ধ হইয়া! তাহার দেহ্ঘাত্র। নির্বাহ করে। মনুযষা জন্মের পর বহুজন্মান্তে_ 
পুনরায় মনুষ্যদেহ লাভ কৰিলে অনৃষ্ট প্রভাবে সেই বহুজন্স ব্যবহিত মনুষ্যজন্মেরই সঞ্চিত 
সংস্কার উদ্বুদ্ধ হইবে, অন্ত কোন জন্মেব সংস্কার উদ্বুদ্ধ হইবে না । মহধি পতগ্রলি বলিয়াছেন-__ 
“জাতিদেশকালব্যবহিতান।মপ্যানন্তযাং স্মৃতিসংস্কীরয়েরেকরপত্বাং” । 


$ খ অনেনৈব। মন এব পাঠে 'অন্ত্রাপি চে'তি ব্চন(ং কর্তরি বতি, তেন শ্মারক 
ইত্যর্থঃ (থ টি)! খসংস্বৃতিং। 


দ্বিতীয়োল্লাসঃ ৪১ 
মন্ত্রলিখননিয়মঃ 


গুপ্তদীক্ষাতন্ত্রে__বকুলাশ্বথবটকং পত্ররত্বং শূণু প্রিয়ে ! 

বটপত্রে মহেশানি ! শক্তিমন্ত্র লিখেৎ প্রিয়ে ! ॥ 
অশ্বথে বিষুণমন্ত্র্চ বকুলে শিবমন্ত্রকম্‌। 
রক্তগন্ধেন দেবেশি ! কাশ্মীরৈর্বা মহেশ্বরি ! ॥ 
শক্তিমন্ত্র লিখেদ্‌ দেবি ! চন্দনৈবিষুমন্ত্রকম্‌। 
ভস্মনা শিবমন্ত্রধ্ বিলিখেৎ পরমেশ্বরি ! ॥ 

বিলিখেদিতি-_সপ্ত সপ্তস্থ পত্রেষু তত্তদ্দেবতায়া মন্ত্ং লিখেদিত্যর্থ; । 
প্রাণপ্রতিষ্ঠাং তন্নন্ত্রে কারয়েদ্‌ যন্তরতঃ সুধী | 

তত্তদৃদেবতায়াঃ প্রাণপ্রতিষ্ঠাং কৃর্ধ্যাদিতার্থঃ। 
বথাশক্ত, পচারেণ সম্পূজা পবমেশ্ববি ! | 
ততঃ শিষ্যশ্চার্পাত্রং হস্তে কৃত্ব। মহেশ্বরি ! ॥ 
অনেন মন্ুনা মন্ত্রী ভাক্গরায় নিবেদয়েৎ ॥ ১৮ ॥ 


অর্থদ্রব্যম্‌ 


অর্থদ্রব্মাহ--আপঃ ক্ষীরং কুশাগ্রাণি ঘৃতং দধি তথা মধু । 
রক্তানি করবীরাণি তথা রক্তুঞ্চ চন্দনম্‌ ॥ 
অষ্টাঙ্গ এবকোহর্থো বৈ ভানবে পরিকীনত্তিতঃ | 


গুপুদীক্ষ। তন্থে উক্ত হইয়াছে £_-হে পরিয়ে! বকুল, অশ্বখ ও বটের পত্রকে 
পত্ররত্ব” (শ্রেষ্ঠ পত্র) বলে। হে মহেশানি! বটপত্রে শক্তিমন্ত্, অখখপত্রে বিষুন্ 
এবং বকুলপত্রে শিবমন্ত্র লিখিবে। হে মহেশ্বরি! রক্তচন্দন বা কুগ্কুমের দ্বারা 
শক্তিমন্ত্র, শ্বেত চন্দন দ্বার। বিষ্ণুমন্্র এবং ভম্ম দ্বার। শিবমন্ত্র ল্িখবে। শ্রোকোক্ত 
“বিলিখেৎ; পদের অর্থ হইতেছে__সেই সেই ইঠ্টদেবতার প্রত্যেক মন্থ সাত সাতটা 
পত্রে লিখিবে। সী শিষ্য সেই মন্ত্রে যত্বপূর্ববক প্রাণ-প্রতিষ্ঠা করিবে । ইহার অর্থ__ 
সেই সেই দেবতার প্রাণপ্রতিষ্ঠা করিবে। হে দেবি! তাহার পর শিষ্য 
সামর্থ্যান্নুরূপ উপচারের দ্বারা দেবতার পুজা করিয় অর্থপাত্র হৃস্তে লইয়া এই 
( নিম্নোক্ত ) মন্ত্র পাঠপূর্ব্বক সুধ্যকে অর্থদান করিবে ॥ ১৮॥ 

অর্ধত্রব্য বলিতেছেন £--জল, দুগ্ধ, কুশাগ্র, বত, দি ও মধু এবং 
রক্ত-করবীর ও রক্তচন্দন- এই 'আটটী--হূর্যের অর্ধদ্রব্য বলিয়া কথিত 

৬ 


৪২ শাক্তানন্দ-তরঙ্গিণী 


স্পা পা অপ পট পা পাস পাপা পিপাসা পা পপি পাশপাশি নি 


গান্ধবের্ব-ন দগ্যাদ্‌ ভাস্করায়াতর্থং শঙ্খতোয়ৈর্সহেশ্বরি ! ॥ ১৯ ॥ 
অর্থদানমন্ত্রঃ 

অর্থদানমন্রো যথা" ভো দেব ! পৃথিবীপাল ! সব্বশক্তিসমন্থিত ! । 

মমার্থঝ গৃহাণ "হং পুর্বববিষ্ঠাং প্রকাশয় ॥ 

অর্থ, দত্বা নমস্কৃতা কৃতাঁঞ্জলিঃ পঠেৎ ততঃ ॥ 

ও কূর্যযঃ সোমো৷ যমঃ কালো মহাতৃতানি পঞ্চ বৈ । 

এতে শুভাশুভস্োহ কন্মণে! নব সাক্ষিণঃ ॥ 

সবেব দেবাঃ শরীরস্থা মম মন্ত্রস্য সাক্ষিণঃ | 

পূর্ববজন্মাজিতাং বিদ্যাং মম হস্তে গ্রদৌয়তাং)দাপয় ॥ ১০ 

শীক্তিকী দীক্ষা 

পঠিতোদং মহেশানি ! সত্ররং পত্রমুদ্ধরেৎ। 

উদ্ধত্য পত্রমেকং তু গুরোরন্তে প্রদাপয়ে ॥ 

গুঝস্ত অক্ষরশ্রেণীমধীতা পরমেশ্বরি ! | 

সেতুং দত্বা মহেশানি ! তনন্ত্রাষ্টশতং জপেৎ ॥ 

শিষ্যস্য মস্তরকে হস্তং দত্বা চাষ্টশতং জপেৎ | 

গুরুস্ত প্রা মুখো তৃত্ব। শিষাঃ প্রত্যওমুখস্থিতঃ ॥ 
হইয়াছে । গন্ধর্দতন্ে উক্ত হইয়াছে £_-”হে মহেশ্বরি ! শঙ্খজলের দারা স্্যকে 
অধ্যপদান করিবে না” ॥ ১৯ ॥ অর্থবানের মন্ধ বথা £- 

“ভে। দেব ! পৃথিবীপাঁল ! সর্বশক্তিসমন্থিত ! | 

মমাহ্ঞ্। গৃহাণ ত্বং পূর্ববিদ্যাং প্রকাঁশয় ॥ 

উহার অর্থ-হে দেব! হে সর্বশক্তিমন্‌! হে পৃথিবীপালক ! তুমি আমার এই 

অর্থ গ্রহণ কর এবং পূর্বজন্ম গৃহীত বিদ্য। আমার নিকট প্রকাঁশ কর। তাহার 
পর অর্থদীন ও নমস্কার করিয়া কৃতাঁঞ্জলি হইয়া “ও কূর্ধযঃ সোমো” ইত্যাদি মন্ত্র পাঠ 
করিবে। ( মন্ত্রের অর্থ:-_“সৃধ্য, চক্র, যম, কাল, পঞ্চ মহাঁভূত--এই নয়জন ইহলোকে 
শুভাঁশুভ কর্মের সাক্ষী | শরীরস্থ সমস্ত দেবতাগণ আমার মন্ত্রের সাক্ষী। (হে দেব!) 
ূর্ধবজন্মার্জিত বিদ্য। আমার হস্তে প্রদান করুন” )॥ ২০ ॥ এই মন্ত্র পাঠ করিয়। সত্বর 
একটা পত্র উত্তোগন করিবে এবং একটা পত্র তুলির গুরুর হস্তে দান করিবে । হে 
পরমেশ্বর! গুরু অক্ষর সমুদয় অর্থাৎ সেই পত্রলিখিত মন্ত্র পাঠ করিয়া সেতুযোগে 
৯*৮ বাঁর সেই মন্্ জপ করিবেন এবং শিষ্যের মস্তকে হস্ত রাখিয়া ১০৮ বাঁর 





দ্বিতীয়োল্লাসঃ ৪৩ 


ক্টি্জপ্িস্মপসস সিসি সপ এমি শত পি নি 


( অন্যত্র--প্রাউমুখো গুরুরাসীনঃ শিষ্য; প্রত্যঙ মুখস্থিতঃ )11 
ত্রিবারং দক্ষিণে কর্ণে বামকর্ণে তথা সকৃৎ। 
| ীশৃদ্রবিষয়ে কুর্যাদ বৈপরীত্যেন চিন্তনম্‌॥ 
এতচ্চ বিষণ দিবিষয়ম। শক্তৌ চ-_ 
আচম্য সংযতো ভূত্বা প্রাণায়ামং বিধায় চ। 
আষ্টোত্তরশতং জণ্তু1 খধ্যাদিকসমন্থিতমূ ॥ 
অষ্টকৃত্বো বদেন্‌ & মন্ত্র বামকর্ণে সুরেশ্বরি ! | 
ইয়ং দীক্ষা! সব্ববতন্তরে শাক্তিকী *% পরিকীত্তিতা ॥ ২১॥ 
গুরোলব। মহাবিষ্ামষ্টোন্তরশতং জপেৎ ॥ 
গুরবে দক্ষিণাং দগ্ঠাদ বিভ্তশাঠ্যং ন কাবয়েৎ। 
গুরবে গুকপুত্রায় তংপত্যৈ বা প্রদাপয়েৎ ॥ 
কুলার্ণবে -শ্রীগুরৌ '্রীতিমাপনে দেবতা গ্রীতিমাগ যাৎ। 
দেবে চ গ্রীতিমাপন্নে মন্ত্রসিদ্ধিভবেদ্‌ প্ুবম্‌ ॥ ২২॥ 
পত্ররত্বপ্রদানেন দাঁঞ্ষাং কু্যাৎ কলৌ যুগে । 


শি শা স্পা শিট পি পি পারার সে এ 


শসটি শাপলা 


জপ করিবেন। গুক পূর্বনুখ »ইর়| এবং শিবা পশ্চিমমুখ হইযা! অবস্থান 
করিবেন। গুক শিম্যের দক্ষিণকর্ণে তিনবার এবং বানকর্ণে একবার মন্ত্রপাঠ 
কবিবেন। স্ত্রী ও শূদ্রবিষষে বিপবীতভাঁবে মন্বচিন্ত। কর্তণ্য অর্থাৎ বামকর্ণে তিনবার 
এবং দক্ষিণকর্ণে একবাব পাঠ করিবেন। এই কাধ্গুলি বিষ প্রভৃতি দেবতার 
ন্বগ্রহণে বুঝিতে হইবে । কিন্তু শক্তি দেবতার মন্বগ্রহণ স্থলে--( গুক) সংযত হইয়া 
আচমন করিযা ও প্রাণায়াম করিযা ১০৮ বার মন্ধ জপ করিরা (শিষ্যের) বামকর্ণে 
খধ্যাি সহকারে আটবার এ মন্ত্র বলিবেন। এই দীক্ষ/ সমস্ত, তন্ত্রে শাক্তী দীক্ষা” 
নামে অভিহিত হইয়াছে ॥২১| 

শিষ্য গুরুর নিকট মহাবিদ্যা গ্রহণ করিরা ১০৮ বার জপ করিবে । গুরুকে 
উপযুক্ত দক্ষিণ! দিবে, বিভ্তশাঠ্য করিবে না। গুরু, গুরুপুত্র বা গুরুপত্বীকেও 
দক্ষিণ! দেওয়া যায়। কুলার্ণৰ তন্ত্র উক্ত হইয়াছে গুরুর গ্রীতি উৎপন্ন হইলে 
দেবতা প্রীত হন। দেবতার গ্রীতি উৎপন্ন হইলে অবস্থাই মন্ত্রসিন্ধি হয় ॥ ২২ 





পাস সপ নিত 


1 থ পুস্তকে বন্ধনীপাঠ নান্তি। £ কজপেন্‌। * খ শাক্রেয়ী 


পা 


৯৯ এপ, কেসি এজি চো এ পো এর এরা এলসি, এ হই ঠজ শি এ | পপ পপির সপ সপে সিসি শিপ পি এরি এজি এ 


ততঃ সিদ্ধো' ভবেনুন্ত্ী নাত্র কাধ্যা বিচারণা ॥ 

এতজ, জ্ঞানং বিনা দেবি ! দীক্ষাং কৃরষ্যাচ্চ যো নরঃ। 

দীক্ষ1 তু বিফলা তস্য চান্তে হি নরকং ব্রজেৎ || 

ততঃ শিষ্যো৷ মহেশানি ! প্রণমেদ্‌ দণ্ডবদ্‌ ভূবি ॥ 

তবৎপ্রসাদাদহং দেব ! কৃতকৃত্যোইস্মি সরবত) । 

মায়া-মৃত্যু-মহাপাশাদ্‌ বিমুক্তোহন্মি শিবোহস্মি চ || 

এবমাভাষ্য দেবেশি ! শ্রীগুরোশ্চরণান্তিকে । 

পতিতস্তত্মনাঃ শি্যস্তিষ্টেদ্‌ ভূমৌ তু বাগ্যতঃ ॥ 

অনুজ্ঞাং শ্রীগুরোর্ধাবন্ন লভেতোখিতুং প্রিয়ে !। 

উত্থাপয়েদ্‌ গুরু? শিব্যং মন্ত্রমেতং সমুচ্চরন্‌ ॥ *% 

উত্তিষ্ঠ বংস! মুক্তোহসি সম্যগাচারবান্‌ ভব। 

কীন্তি, শ্রীঃ কান্তি-মেধা (দুত্রা) যুর্বলারোগ্যং সদাস্ত তে ॥ ২৩॥ 
যোগিনীতন্ত্রে মন্ত্রং দত্বা চোপবাসং গুরুনৈব সমাচরেৎ । 


৩০ পপ পাপা পেপসি শািপিস্পীশীশীশী 7 লী শী 7 শশা শশীশীীঁটি শি সি শশী শশী শি 


কলিযুগে পত্র (যান বাহন ) ও রত্ব ( মণিমাণিক্যাদি ) প্রদানের দ্বারা দীক্ষা 
গ্রহণ করিবে। তাহা হইলেই শিষ্য মন্্সি্ধ হইবে। ইহাতে বিচার কর্তব্য নহে। 
যেব্যক্তি এই জ্ঞান ব্যতিরেকে দীক্ষাগ্রহণ করে, তাহার দীক্ষ! নিক্ষল হয় এবং 
সে মৃত্যুর পর নরকে গমন করে । হে মহেশানি ! তাহার পর শিষ্য দণ্ডবৎ ভূমি্ হই] 
গুরুকে প্রণাম করিবে এবং “ত্বৎ প্রসাাদহং দেব ইত্যাদি মন্্ পাঠ করিবে। 
(এই মন্ত্রের অর্থ_হে দেব! আমি তোমার রুপায় সর্বতোভাবে কতকৃত্য 
হইলাম এবং মায়া ও' মৃত্যুরূপ মহাঁপাশ হইতে মুক্ত হইলাম এবং শিবত্ব লাভ 
করিলাম। ) এইরূপ মন্্র পাঠ করিক শ্ীগুরুর নিকট হইতে যতক্ষণ উত্থানের 
অন্ুজ্ঞ। ন| পাওয়! যায়, ততক্ষণ বাগযত হইয়া শ্রুগুরুর চরণে সমীপে ভূমিতে 
তদ্গতচিত্ত হইয়। পড়িয়াই থাকিবে। গুরু এই (নিয্বোক্ত ) মন্ত্র উচ্চারণ করিয়৷ 
শিষ্যকে উঠাইবেন ( গুরু বলিবেন )--বৎস! উখিত হও, তুমি পাপমুক্ত হইয়াছ ; 
যথাবিধি আচার গ্রতিপালন কর। তোমার কীত্তি, এরশ্র্ধ্য, কান্তি, মেধা, বল ও 
' আরোগ্য সর্বদা বর্ধিত হউক ॥ ২৩॥ 


** ক পুস্তকে সমুচ্চরন্‌ ইত্যনস্তরং ততে। গুরুর্বদেদিতি পাঠ । 


দ্বিতীয়োল্লাস: ৪৫ 


এস পাশ সী পাটি টিপস, পাস পিপিপি পট পাস তি লাস সি | পাস পিসি পরী সি পি পাম্পি পাস পিপিিসপিসপসছি | তিল পাটি | তস্টি | পিসি শি পিীাসটি পাটি সিসি পি পেশি | পাটি চে চা 


মহান্ধকার-নরকে কুমির্ভবতি চান্তথা ॥ 
দীক্ষাং লব্ধ যদা মন্ত্রী চোপবাসং সমাচরেৎ। 
তম্ত দেবঃ সদা কষ্ট; শাপং দত্বা ব্রজেৎ পুরম্‌ ॥ ২৪ ॥ 
উপদেশদীক্ষা 
তত্বসারে-- চন্দ্রস্র্যগ্রহে তীর্থে সিদ্ধক্ষেত্রে শিবালয়ে । 
মন্ত্রমাত্রগ্রকথনমুপদেশঃ স উচাতে ॥ 
রুদ্রযামলে-_-শ্যামায়াং ভৈরবী-তারা-চ্ছিন্নমস্তাস্থ ভৈরবে | 
মঞ্জুঘোষে তথা বৌদ্রে পধ্তঙ্গং নেষ্যতে বুধৈঃ ॥ 
তত্রাপি গুহ্াকালীবিষয়ে পরপয়তনী দীক্ষাইক্ত্যেব । যথা বিশ্বসারে _- 
ভূপুরেষু চতুক্ষোণে পুজয়েৎ ক্রমশঃ স্ধীঃ | 
বিঞুং শিবং গণেশঞ সূর্য্যং শক্তিং যথাক্রমাৎ। 
পুজয়েচ্চ মহেশানি ! প্রধানং মধ্যতো হ্যসন্‌ ॥ ২৫ ॥ 
দ্ীক্ষায়াং চক্রাদিবিচারশ্তানা বশ্তক ত্বম্‌ 
দীক্ষায়াং চক্রবিচারে দোষমাহ গুপ্তদীক্ষাতন্থ্ে_ 





'যোগিনী তন্ত্রে কথিত ইহবাঁছে 2--গুক মগ্দান করিঘা উপৰাস 
করিবেন না, 'গ্ঠথা অর্থাৎ উপবাস করিলে ঘোর অন্ধকারাচ্ছন্ন নরকে কৃমি হ্হয়া 
জন্মগ্রহণ করিবেন” । কদ্রধামল তন্ত্রে কথিত হইবাছে £- শিষ্য বদি দীক্ষা গ্রহণ 
ঝরিবা উপবাস কবে, তবে দেবতা তাহার প্রতি কষ্ট হয়! তাহাকে শাপ দিয়! 
নিজপুরে গমন কবেন” ॥ ২৪ ॥ তত্বসার তন্ত্রে কথিত হইযাছে £-_চন্দর-সূ্ধ্য গ্রহণে, 
তীর্থে, সিদ্ধক্ষেত্রে ও শিবাঁলয়ে কেবল মন্ত্রের যে কথন, উহা! “উপদেশ” নামে কথিত 
হইয়াছে অর্থাৎ পূর্বেধাক্ত স্থানে কেবণ মন্ত্রদানেই দীক্ষা সিদ্ধ হয়, অন্ত অনুষ্ঠানের 
আবশ্যকতা! নাই” | রুদ্রযামল তন্ত্রে কথিত হইয়াছে £--“কালী, ঠৈরবী, তারা, 
ছিন্নমন্তা, ভৈরব, মগ্ডুঘোষ ও রূদ্রের মন্ত্রগ্রহণে পণ্তিতগণ পঞ্চাঙ্গের অনুষ্ঠান ইচ্ছা 
করেন না । তন্মধ্যে গুহাকালীর মন্ত্রগ্রহণে পঞ্চায়তনী দীক্ষা আছেই । যথা-- 
বি্সার তন্ত্রে(গুহকালী প্রকরণে ১ উক্ত হইয়াছে £--“ধীমাঁণ্‌ সাঁধক ভূপুরের 
চতুফষোণে যথাক্রমে বিধু, শিব, গণেশ, সুধ্য ও শক্তির পৃজ! করিবে এবং মধ্যস্থলে 
প্রধান দেবত৷ (যে দেবতার মন্ত্র গ্রাহ, সেই দেবতা) স্থাপন করিয়৷ পৃজ| করিবে” ॥২৫। 

গুপুদীক্ষ। তন্ত্রে দীক্ষায় চক্রবিচারের দোষ বলিতেছেন £--যে পামর দীক্ষায় 


৪৬ শাক্তানন্দ-তরজিণী 


যঃ কুর্্যাচ্চ্রগণনাং দীক্ষায়াং পশুপামরঃ | 

স ভ্রষ্টঃ সচ পাপিষ্ছে। বিষ্ঠায়াং জায়তে কৃমিঃ ॥ 

কিং ধণৈঃ কিং ধনৈবাপি রাশ্টাদিকবিচারণৈঃ | 

সিদ্ধ-সাধ্য-স্ুসিদ্ধারি-বিচারং পরিবজয়েৎ ॥ 

নাস্তি সত্যং মহেশানি ! নক্ষত্রাদিবিচারণা । 

রাশ্টাদিগণন। নাস্তি শঙ্করেণেতি ভাষিতম্‌ ॥ ২৬॥ 
আগমকল্পদ্রমে-রবিসংক্রমণে চেব কূর্যান্ত গ্রহণে তথা । 

তত্র লগ্নাদিকং কিঞ্চিন্ন বিচাধ্যং কথধনন ॥ 
যামলে-- শরৎকালে যুগাগ্যায়ং গ্রহণে চন্দ্রনূর্বায়োঃ | 

বোধনে চৈব ছুর্গায়া, কালাকালং ন শোধয়েৎ ॥ ২৭ 

কালবিশেবে- মন্ত্র বিশেষগ্রহণনিয়মঃ 


মংস্স্ক্তে_- গ্রহণে চ মহাতীর্থে নাস্তি কালস্ত নির্ণয় | 
সোমগ্রহে বিষুমন্তরং সুধ্যে শক্তিং ন চাচরেৎ ।' 


চক্রবিচাঁর করে, সে ভ্রষ্ট ও পাপিষ্ঠ বিষ্টার কাম হইয়া জন্মগ্রহণ করে। খণী-ধনী 
চক্র বা রাশ্যা্দি চক্রের বিচারের ফল কি? অর্থাৎ উঠাব বিচার নিগ্ষল। সিদ্ধ, 
সাধ্য ও স্ুসিদ্ধারি বিচাঁবও পরিত্যাগ করিবে । হে মহেশানি। নক্ষত্রাদি বিচারও 
নাই এবং রাশিগণনাও নাই ইহা শঙ্কর কর্তৃক উক্ত হউথাহেঃ | ॥২৩| আগম কর্পদ্রুমে 
কথিত হইয়াছে £--রিবি-সংরুমণে ( সংক্লান্তিতে ) এবং স্ষষ্যগ্রহণ কাণে দীক্ষাণ 
কোনবপে লগ্নার্দিবিচার করিবে নাঃ | বামলতন্থ্ে উক্ত হইধাহে 2-শরৎকালে, 
যুগাদ্যায়। স্থধ্য ও চন্দ্রের গ্রহণে এবং দুর্গার বোধন দিবদে দীক্ষা কালাকাল বিচার 
করিবে না” (১)॥ ২৭॥| ম্ুকক্তে কথিত হইযাছে 2--গ্রহণকালে ও মহাতীর্থে 
কাল-শুদ্ধির আবশ্যকতা নাই। চন্দ্রগ্রহণ কালে বিষ্ণমন্ত্র এবং স্্যগ্রহণ কালে 


(১) বস্তত; এই সমস্ত বচন এ সমস্ত মন্ত্রবিশেষে প্রশংসার্থ। উহাতে বিচারের নিষেধ 
প্রতিপাছ নহে। সন্যাসীর চকাদি বিচার কর্তব্য না হইলেও গৃহস্থেব অবন্ত কর্তব্য । কারণ 
রুদ্রযামলতস্্বের উত্তর খণ্ডের চতুর্থ পটলে চক্রার্দিবিচারের কর্তৃবতা উক্ত হইয়াছে । যথ1-_ 
“কালীতারাদিমন্ত্র্ত সিদ্ধাদীনৈব শোধয়েং। তথাপি শোধয়েনন্ত্ং প্রশংসাপরমেব তৎ॥” 
' কৃষণানন্দ আগমবাগীশও তত্ত্রপীরে বলিয়াছেন_-“বস্ততস্ত ইদং প্রশংসাপরম্‌। সর্বত্র 
বিচারন্ঠাবশ্কত্বাৎ $ দুরদৃষ্টবশীৎ কদাচিৎ বৈরিমন্ত্রন্ত স্বপ্না প্রাপ্তযা তদ্দৌষস্ দৃষ্টত্বাং” 
( তত্ত্রসার দীক্ষা প্রকরণ )। 


দ্বিতীয়োল্লাসঃ ৪৭ 


স্টপ এস পি সিসি পাস পর পা পাশ সদ শিপিস্পিস্সিীশি পিপি পাশিপিলীগ পা পা সপ্িলী তি হরর টে, 


যামলে_ সূর্য্য গ্রহে শক্তিমন্তং ন প্রদগ্ঠাজ্জিজীবিষুঃ | 
ন গৃহথীয়াদপি তথা যদীচ্ছেদাতবনো হিতম্‌ ॥ ২৮ ॥ 


তত্র বিশেষবিঘিঃ 


অত্র শক্তিপদং পঞ্চমীপরং, প্রকরণাদিতুযদয়করঃ । অতএব__ 
প্রীকামকালীবীজানি লোপাদৌশ্চ যো মনুঃ। 
সূর্যাস্তোপগ্রহে লব্ধ নৃণাং শীন্রফল প্রদঃ || 
ইতি যামলবচনমপি সংগচ্ছতে | পরাশ্রীকামবীজানীতি কুলমূলা- 
বতারে পাঠঃ ।  পুরর্ববচনে শক্তিমন্বপদং শ্রীবীজাগ্যাতিরিক্মন্ত্রপরমিতি 
তু শিবদীক্ষাটাকাকৃতঃ | যামলে__ 
লগ্নে বাপাথব। হলগ্নে যত্র কুত্র তিথাবপি। 
গুরোরাজ্ঞাতসারেণ দীক্ষা কাধ্যা বিশেষতঃ ॥ 
ন তিথি ন' ব্রত পূজা ন স্সানং ন জপক্রিয়!। 
দীক্ষায়াঃ কারণং কিঞ্চিৎ স্বেচ্জাপ্রান্তে চ সদগুরৌ ॥ 
সবের বার। গ্রহাত সর্বেবে নক্ষত্রাণি চ রাশয়ঃ। 





শক্তিমন্ত্র গ্রহণ করিবে না" । বাঁমল তন্ত্রে উক্ত হইয়াছে £--“জীবন ধারণেচ্ছু গুরু 
কুধ্যগ্রহণকাঁলে শিব্যকে শক্তিমগ্ত দনি করিবেন ন। এবং শিষা যদি নিজের মঙ্গল 
'আকাক্ষা করে, তবে সেও উহা গ্রহণ করিবে না” ॥ ২৮॥। এই বচনে শক্তিশব 
“পঞ্চমীপর* অর্থাৎ (১ কাঁপী ২ তারা ৩ ষোড়শী ৪ ভুবনেশ্বরী ৫ ভৈরবী ) ভৈরবী 
তাৎপর্ধ্যে কথিত; কারণ ভৈরবীর প্রকরণেই ইহা! উক্ত হইয়াছে--ইহ| উদয়কর 
বপেন। সুতরাং '্রীবীজ, কামবীজ, কালীবীজ, লোপ! দুর্গার মন্ত্র হুধ্যগ্রহণকালে 
গৃহীত হইলে উহ মানুষের শীঘ্র ফলপ্রদ হইয়া থাকে'_ এইক্রপ যাঁমলতম্ত্ের বচনও 
সঙ্গত হয়। কুলমূলাবতার গ্রন্থে (“শ্রীকাঁমকালীবীজানি” স্থলে ) “পরা শ্রীকামবীানি' 
এইরূপ পাঠ আছে। শিবদীক্ষাটাকাকার কিন্তু বলেন--পূর্বববচনে শক্তিমন্ত্রপদটী 
শ্রীবীজাদি ভিন্ন মন্ত্রবিষয়ক বুঝিতে হইবে | যাঁমল তন্্রে উক্ত হইয়াছে £--শুভ লগ্নে 
বা অশুভ লগ্নে, ষে কোন তিথিতে গুরুর আজ্ঞান্ুলারে বিশেষভাবে দীক্ষা! গ্রহণ 
কর্তব্য। সিরবম্ত্র গুরু স্বেচ্ছা উপস্থিত হইলে তিথি, ব্রত, পুজা, স্নান বা জপ-_ 
ইহার কোনটিই দীক্ষার কারণ নহে অর্থাৎ তিথি বারাদির বিচার না করিয়! দীক্ষ] 
গ্রহণ কর্তব্য। গুরু যেদিন সন্তুষ্ট হন, সমস্ত বার, সমস্ত গ্রহ। নক্ষত্রগণ ও 


৪৮ শাক্তানন্দ-তরঙ্গিণী 


সি তি সি ছিলি | সপলিসরি শপ পসপিস্সিপাি সপ পে পা পাশ্টি পাস্টিসি ওপসউজসপপি 


যন্মিন্নহনি সন্তুষ্টো গুরু: সর্ধ্বে শুভাবহাঃ । 
যদৈবেচ্চ। তদা দীক্ষা গুরোরাজ্ঞান্তসারত? ॥ ২৯ | 


রত শি পাস্পিলা 


মন্ত্রাণাং দশপসংক্কারঃ 


মথ দশসংক্ষারমাহ শারদায়াম্‌ (২১১২ )- 

জননং জীবনং পশ্চাৎ তাড়নং বোধনং তথ ॥ 

অথাভিষেকো বিমলীকরণাপ্যায়নে পুনঃ ॥ 

তর্পণং দীপনং গুণ্তির্দশৈতা মন্ত্রসংক্রিয়াঃ || ৩০ ॥ 

সন্ত্াণাং মাতৃকাধযন্্। + ( মধ্য ) ছুদ্ধারো৷ জননং স্মৃতম্‌ || 
নাতৃকাবর্ণান্ত অকারাদিক্ষকারান্তাঃ।--অকাবাদি-ক্ষকারান্তা মাতকার্ণীঃ 

প্রকীত্তিতাঃ। ইতি তন্ত্রগন্ধবর্বচনাৎ | মাতিকাযন্ত্রলিখনমাহ-__ 

ভূমৌ গোময়লিপ্তায়াং বিলিখ্যাহষ্টদলান্বিতম | 

চন্দনাদোঃ কঠিন্যা। বা তাত্তীয়ং কণিকাগতম্‌ ॥ 

দ্বিদ্বিঃ স্বরান্‌ কেশরেষু বর্গানষ্টাদলেষ চ। 


তার্তীয়ং হেসীঃ। 
কাদি-মান্তাঃ পঞ্চবর্গী মাতৃকা; ক্রমশোদিতাহ ॥ 


রাশি সমুদয় শুভফল দান করেন। শ্রতরাং যখন গুঞ্ব ইচ্ছা তইবে, তখনই 
তাহার মান্ঞানুলাবে দীক্ষ। গ্রহণ করিবে ॥ ২৯ ॥ 

অনন্তর “শারদাতিলকে" মন্ত্রের দশ সংস্কার বলিতেছেন । জনন, জীবন, অনন্তর 
তাড়ন ও বোধন, অনন্তর অভিষেক, বিমলীকরণ ও আপ্যায়ন, তর্পণ, দীপন ও 
গুপ্রি-এই দশটা মন্ত্রের সংস্কার। মাতৃকাযন্ত্রের মধ্য হইতে দেয় মন্ত্র সমূহের 
এক একটী অক্ষর উদ্ধারের নাম ১ জনন। অকাঁর হইতে ক্ষকার পর্ধ্যস্ত বর্ণ গুলিকে 
মাতৃকাবর্ণ বলে। কারণ গন্ধর্বতন্বের উক্তি হইতে জান! ধায় বে-_“অকার 
হইতে ক্ষকার পধ্য্ত বর্ণগুলি মাতৃক! বর্ণ বলিয়া কথিত হইয়াছে ।” মাতৃকা যন্ত্রে 
লিখন প্রণালী বল্তেছেন।--গোমগ়লিপ্ত ভূমিতে একটা অষ্টদ্ল পদ্ম অস্কিত করিয়৷ 
চন্দনাদি দ্বারা বা কঠিনী ( খড়িমাটী ) দ্বারা কর্ণিকা মধ্যে তার্তায় বীজ (হেসীঃ) 
লিখিবে। কেশর সমূহে ছুই ছুইটা স্বর এবং অষ্টদলে বর্গ সমূহ লিখিবে। “তার্তীয়” 
শবের অর্থ--হেসীঃ | তাহার পর যথাক্রমে পূর্বোক্ত ককারাদি মকারাস্ত পঞ্চবর্গ, 


দ্বিতীয়োল্লাস: ৪৯ 


যাদি-বান্তাঃ শাদি-হান্তা লক্ষাণোঁ বিলিখেৎ ততঃ $। 
ইতি মাতৃকাযন্ত্রম্‌। 
* তম্মাচ্চ গন্ধপক্কেন ভূজদৌ মন্ত্মুদ্ধবে | 
প্রণবান্তরিতান্‌ কৃত্বা মন্ত্বর্ণান্‌ জপেৎ স্ধীঃ। 
এতজ, জীবনমিত্যান শন্ত্রতন্্বিশারদাঃ ॥ 
দশধা শতধা বা জপঃ। যথা বিশ্বসাবে__ 
পুথক্‌ শতং বা দশধা মন্ত্রর্ণান জপেত সুধীঃ | 
সন্ত্রর্ণান্‌ সমালিখা তাড়য়েচ্চন্দনান্তস। | 
প্রত্যেকং বায়ুনা মন্ত্রী তাড়নং তছুদাহৃত ॥ 
তস্থান্তরে-_তাড়নং তাড়য়েদ পর্ণানখিলাংশ্ন্দনাস্তসা | 
শতং বা দশধা বাপি বোধয়েৎ তু মন্তুং'ততঃ ॥ ইতি ॥ 
বিলিখ্য মন্ত্ং তন্ত্র প্রস্থনৈঃ করবীরজৈঃ। 
তন্মন্্রাক্ষরসংখ্যাতৈহন্যাদ্‌ যান্তেন বোধনম্‌ ॥ 
যান্তেন রমিতি বীজেন। 


যকাবাধ্ধি বকারান্ত, শকাবাদি হকাকান্ত এবং ল ও ক্ষবপ মাকা বর্ণ সহ লিখবে _ 
ইহাই মাতৃকামন্ত্র। সেই মাতৃকাযন্ত্র হইতে চন্দনের দ্বার! ভূর্জাদি পরে মন্ব উদ্ধার 
করিবে। “(ইহাই মন্ত্রের জনন ) সুধী ব্যক্তি মন্ত্রর্ণগুপিকে প্রণবের দ্বার| ব্যবহিত 
কবিব! অর্থাৎ মন্ত্রবর্ণের আদিতে প্রণব দিয় জপ কবিবেন। মণ্-তত্তরজ্ত পণ্ডিতগণ 
ইহাকে ২ জীবন বলেন। উক্ত জপ দশবার অথবা! শতবাঁব কর্তব্য। বিশ্বসার 
তন্ত্রে উক্ত হইয়াছে ঃ--“ম্থুধী ব্যক্তি মন্্রবর্ণ গুলিকে পৃথক্‌ পৃথক্রূপে দশবার ব| 
শতবার জপ করিবেন । (ভূর্জপত্রা(দিতে কুক্কুমাদি দ্বারা ) মন্ত্রর্ণগুপি পিখিয়। 
মন্ত্রাতা গুরু বাযুবীজের (যং) দ্বারা প্রত্যেক মন্ত্রর্ণকে চন্দন জল দাবা তাড়ন 
করিবেন। উহা ৩ তাড়ন বলিয়া কথিত হইয়াছে । 

ত্্রাত্তরে উক্ত হইয়াছে £--নন্ত্রর্ণগুলিকে চন্দন জলের দ্বার। দশবাঁব বা শতবার 
তাড়ন করিবে। উহাই তাড়ন। তাহার পর মন্ধ্েব বৌধন করিবে।” মন্ত্রদাত। 
গুরু সেই দেয় মন্ত্রকে পিথিয়া যাত্ত (রং ) বীজের দ্বাধা মন্ত্রবর্ণের সমর্সংখ্যক করবীর 
পুষ্পের (এক একটা ) দ্বার! হনন করিব্নে। উহাই 8 বোধন । থান্তেন' এই পদের 


২ খ পুস্তকে ততঃ ইত্যনন্তরং তশ্থ্ে--ব্যোমেন্গাবিতাদি প্লোকোহিধিকঃ | 
* ৭ 


৫? শাক্তানন্দ-তরঙিণী 


স্বতন্ত্োক্তবিপানেন মগ্রী মন্ত্ার্ণসংখ্ায়! | 
অশ্বথপল্লবৈধন্্মভিবিঞেদ্‌ বিশুদ্ধয়ে ॥ 
তত্্রান্তবে__মন্ত্রস্ত চামুকং বর্ণমভিষিধামি হৃদ্যুতম্‌। 
অভিষিঞ্েদষ্টূধা বা প্রত্যেকমভিষেচনম্‌ | 
কুশোদকেন ছৃদ্ধেনাইভিষেচনমুদাহৃতম্॥ ইতি । 
সঞ্চিস্তা মনসা মন্ত্র জ্যোতির্সন্ত্রেণ নির্দহেৎ । 
মন্ত্রে মলত্রয়ং মন্ত্রী বিমলীকরণং ত্বিদম্‌ ॥ 
তারং ব্যোমাগ্নি-মন্তযুক্‌ দণ্তী জ্োতি্মন্ুমর্তিঃ । 
মন্তশ্চতুর্দশ্যরে দণ্তী অনন্বাবং। তেন ও হ্ৌং ইতি। 
কুশোদকেন জণ্তেন প্রতার্ণ প্রোক্ষণং মনো: । 
তেন মন্ত্রেণ বিধিবদেতদাপায়নং মতম্‌ ॥ 
অন্ত্র-_অমুকমন্ত্র তর্পয়ামি নম ইত্যস্তসা চ তম্‌। 
মধুনা শক্তিমন্ত্রেধু বৈষ্ণব চেন্দুমজ্জলৈঃ | 


০ পপ সা শিট এর 


অর্থ “বং+ এই বীজেব দারা । মন্্রদাত! ক শ্বস্বতক্রোক্তবিধানে অখাঁৎ শিব মগজ 
শিবতন্লাসারে, শক্তিমপ্রে শক্তিতলানুসাবে এবং বিষুমন্ত্রে বৈঝুবতন্মাসুসারে মগ্রেব 
বিশুদ্ধির জন্' মন্ত্রর্ণের সমসংখ্যক অশ্বখ পত্রের দ্বার! মন্ত্রকে অভিধিক্ত .করিবেন। 
তঙ্াত্তরে অভিষেকের প্রযষোগ উক্ত হইযাঁছে--এচন্তম্তামুকবর্ণমভিষিধ্ামি নমঃ | 
এই মন্ত্রে দ্বার! প্রত্যেক বরকে আটবাঁর অভিষিক্ত করিবে। ( ইহার নাম 
৫ অভিষেক ) কুশোদকেব সহিত ছুপ্ধের দ্বারা অভিষেক কর্তব্য বণিয়া কথিত 
হইয়াছে। মন্্রণাতা মনে মনে মন্ত্র চিন্তা করিয়৷ জ্যোতি্সস্তরের ঘার! মন্ত্রগত তিবিধ মল 
( সহজ, আগন্তক ও,মানীয় ) দগ্ধ করিবেন (*)। ইহাই (মন্ত্রের ৬ বিমলীকরণ। 
তার ( প্রণব ) এবং ব্যোম ( হকার ), অগ্নি (রেফ )ও মনত (ও) যুক্ত দণ্তীকে 
( অন্ুস্বারকে ) জ্যোতির্সস্র বলে। মনু শবের অর্থ- চতুর্দশ শ্বর (ও) এবং দণ্তী 
শবের অর্থ অনুম্বার । ুতরাং মন্ত্র হইল_ ও" হৌং। দেয় মস্তোচ্চারণপূর্ব্বক 
মুল মন্ত্র কুশোদকের দ্বারা যথাবিধি মন্ত্রের প্রত্যেক বর্ণের যে প্রোক্ষণ, ইহাই 
৭আপ্ায়ন। অন্যত্র উক্ত হইয়াছে--“অমুকমন্ত্র; তর্পয়ামি নমঃ” বলিয়। জলের 


(১) ছিন্ন রুদ্ধাদি দোৌষই মন্ত্রের সহজ মল। গুরুর প্রতি অনাদর প্রযুক্ত যে দোষ উৎপন্ন হয়, 
উহ্থাই মন্ত্রের আগন্তক মল। কাম-ক্রোধাদির অবস্থায় জপ করিলে যে দোষ, উহাই মায়ীয় মল। 


দ্বিতীয়োল্লাসঃ ৫১ 


পিপি | পাস | শাস্ি িসপউি আপসজজ। 


শৈবে ঘ্বৃতেন ছুগ্ধেন তর্পণং সম সমুদীরিতম্‌ ॥ 
দশধা তর্পয়েৎ তাবদিতি তর্রণম্‌। 

তাবমায়া-রমাযোগে মনোর্দীপনমুচ্যতে। 
বিশ্বসাবে_ তারমায়াবমাবীজপুটিতেন জপন্মন্ুম্‌। 

শতমষ্টোত্তবঞ্চেব দীপয়েৎ সাধকোত্তমঃ ॥ ইতি । 
তন্ত্রান্তবে-- সপ্তধা দীপনমিতি। 

জপ্যমানস্য মন্ত্রহ্য গোপনং তর প্রকাঁশনম্‌ || ৩১ | 

ইতি মন্ত্রাণাং দশসংস্কীবঃ | 
ইষ্টদেবস্ত নিত্যপুজ্যত্বকথনম্‌ 

বিশ্বসাবে__ গৃহীত্বা! চ মহাবিদ্ভাং জপেজ, জীবাবধি প্রিষে । | 

মহাগুকনিপাতাদৌ ন পুজায়াং বিকল্পনা ॥ 

মোহাদ্বা যদি বা দৈবাৎ পুজযেন্‌ ন চ সাধক: । 

তস্ত সর্ববিনাশঃ স্যান্মাবয়েৎ তং সদাশিবঃ ॥ 

অশুচৌ বা! শুচৌ বাপি সর্ববদেশেহাপ সব্র্বদা | 

পুজয়েৎ পবয়া ভক্ত্যা নাত্র কাধ্যা! বিচাবণা ॥ 
দ্বার মুলমন্ত্রের তর্পণ কর্তব্য । শক্তিমন্ত্ে মধু দ্বাবা, বৈষ্ণব কপৃবমিশ্রিত জলেব 
দাবা, শৈবমন্ত্রে ছগ্ধ ও ঘ্বতেব দ্বাব। তর্পণ কথিত হইয়াছে । দশবার তর্পণ কর্তব্য । 
ইহাই ৮ তর্গণ। মন্ত্রে তাব (প্রণব)। মার (হীং) ও বমা (শ্রী) যোগ 
হইলে মন্ত্রের দীপন অর্থাৎ মন্ত্রে আদিতে এহ তিনটী বীজবোগে মন্ত্রের 
সাতবাব জপে ৯ দীপন হয়। বিশ্বসাধ তক্্রে কথিও হইয়াছে ঃ--“সাধকশ্রেষ্ 
তাব, মায়৷ ও বমা--এই বীজ তিনটাব দ্বাবা পুটিত কবিয়া ১০৮ বার দেয় মন্ত্র 
জপ কবিতে কবিতে মন্ত্রে দীপন কবিবেন। তস্ত্ান্তরে সাড়িবাব দীপন কথিত 
হইধাছে। যে মন্ত্র জপ করা হয, তাহাব গোপনকে ১, অপ্রকাশ বলে। ইহাই 
মন্ত্রের দশ সংস্কাব ॥ ৩১ 

বিশ্বসার তস্ত্রে কথিত হইয়াছে £--হে প্রিয়ে। মহাবিষ্ঠা গ্রহণ করিয়া 

জীবনের শেষ পর্যন্ত জপ করিবে। মহাগুরু নিপাতাদিতে অর্থাৎ পিতা, মাতা 
গুরু প্রভৃতির মরণার্দি জন্ত অশৌচেও পুজীয় বিচার নাই অর্থাৎ পুজা কর্তব্য । 
সাধক দৈবাঁৎ বা মোহবশতঃ যদি পূজা না করে, তবে তাহার সমস্তই বিন হয়, শিব 
তাহাঁকে বিনাশ করেন। অশুচি বা শুচি অবস্থায় সমস্ত দেশে ও সমস্তকালে তির 





৫২ শাক্তানন্দ-তরঙ্গিণী 


পে আপস 





সপ পিস্ পাস উস. পপ পাশ শা পাস আপা কি স্পা সস পপি 


রুদ্রযামলে-_পুজয়েন্‌ মৃতকে বাহপি জননে সরুজোহপি বা । 
সর্বত্রৈষ বিধি; প্রোক্তঃ সব্বকামফলপ্রদ ॥ ৩২ ॥ 


সুতকিনঃ পুজাবিধিঃ 

অথ ন্ৃতকিনঃ পুজাং বক্ষ্যাম্যাগমচোদিতাম্‌। 

স্নান্বা নিতাঞ্চ নিবত্ত্য মানস্তা ক্রিয়য়! তু বৈ। 

বান্পূজাক্রমেণৈব ধ্যানযোগেন পুজয়েৎ ॥ 
দেবীবিষয়ে বাহাপুজা কর্তব্য বিশেষবিধানাৎ। তথাচোক্তং বারাহীতন্ত্রে 

তারায়াশ্চৈব কাল্যাশ্চ ত্রিপুরায়াশ্চ সুব্রতে ! ৷ 

স্তকে মৃতকে চৈব ন ত্যজেয়ুর্জপার্চনম্‌ ॥ % 

যামলে-__অশুচিবর্ব। শুচির্বাপি গচ্ছংস্তিষ্টন্‌ স্বপন্নপি। 

ন দোষো মানসে জাপ্যে সর্বদেশেহপি সবর্বদা ॥ 
বিশ্বসারে-_ জাগ্রৎ শয়ান উত্তিষ্ঠন্‌ গচ্ছন্‌ ভূপ্জান এব বা। 

সিদ্ধমন্ত্রে ন দোষঃ স্যাদশৌচেইপি জপেৎ সদা । 





সহিত দেবীর পূজা! করিবে। ইহাতে বিচার কর্তব্য নহে। রুদ্রযামল তন্ত্রে কথিত 
হইয়াছে ₹-_-“জননাশৌচ বা মরণাঁশৌচেও পূজা করিবে এবং রুগ্ন ব্যক্তিও পুজা 
করিবে। সকল স্থলেই সমস্ত কাঁম্-ফলপপ্রদ এই বিধি কথিত হইয়াছে ॥ ৩২ 

অনন্তর আগমবিহিত জননাশোৌচীর পৃজা বলিব। ( জননাশৌচী ব্যক্তি) 
নান করিয়। ও নিত্য কন্ম শেষ করিয়া মানস ক্রিয়া দ্বারা অর্থাৎ মনে মনে 
বাহ্পূজাক্রমানছসারেই ( ইষ্টদেবের ) ধ্যান দ্বার পূজা! করিবে । দেবীধিষয়ে বাহপূজাও 
কর্তব্য ; কারণ ( এবিষয়ে) বিশেষ বিধান আছে। বারাহী তন্ত্রে তাহাই 
উক্ত হইয়াছে । বথ|-_“হে স্থব্রতে! জননাশৌচ ও মরণাঁশৌচে কালী, তারা ও 
ব্রিপুরার জপ পুজা পরিত্যাগ করিবে না'। যামলতন্ত্রে কথিত হইয়াছে-_“অশুচি 
বা শুচি ব্যক্তি গমন কালে, অবস্থান কালে বা শয়ন কালেও সর্বদেশে ও সর্বদা 
জপ করিবে। কারণ মানস জপে কোন দোষ নাই”। বিশ্বসার তন্ত্রে কথিত 
হইয়াছে--“জাগ্রৎ অবস্থায়, শায়িত বা উপবিষ্ট হইয়া, গমন কালে বা! ভোজন 
কালেও এবং অশৌচেও সর্বদা জপ করিবে। দিন্ধমন্ত্রেরে জপে দোষ হয় না। 


* খ পুস্তকেহত্র অতিরিক্ত পাঠো বখা_-“পিচ্ছিলাতস্ত্রেখপি--কালিকারাশ্ঠ তারায়াস্তিপুরায়াশ্চ 
সুঙ্গারি। বাহপুজীজপো কার্ধ্যো স্ুতকে মৃতকেহপি চ। অত্রাপি নাচরেৎ সন্ধ্যাবিধানং হরবল্গতে |” 


দ্বিতীয়োল্লাসঃ ৫৩ 


পদ সি % ৯ ৯৮৯০৮ ৮ পাজযপা এসি স্পাপন্দি স্পপাসিল শ্পিপা শি পিপি পিপিপি পলিপ পাদ লাস্পালি 


ন কল্পনা দিবা রাত্রৌ নচ সন্ধ্যাবসানকে ॥ ৩৩ ॥ 
অথ গুরুমাহাক্ম্যম্‌ 

গুরঃ সর্বসুরাধীশে। গুরুঃ সাক্ষী কৃতাকৃতে । 
সম্পুজ্য সকলং কন্ম কুর্যাৎ তস্যাজ্ৰয়া সদা ॥ 
গমনং পূজনং জাপং ভোজনং মননং 1 তথা । 
গৃহীত্বাজ্ঞাং গুরোঃ কুর্ধ্যাৎ তসা সিদ্ধিবিনা জপাৎ ॥ 

তন্বে্-_ত্রিসন্ধ্যং শ্রীগুরোর্ধানং ত্রিসন্ধ্যং পূজনং গুরোঃ |, 
ত্রিসন্ধ্যং ভাবয়েনিত্যং গুরুং পরমকারণম্‌ ॥ 
স্বগুরুং হি বিনা দেবি ! নান্যঞ্চ গুরুমর্চয়েৎ। 
প্রত্যক্ষো বা পরোক্ষো বা প্রত্যহং প্রণমেদ্‌ গুরুম্‌॥ 
একগ্রামে স্থিতো নিত্যং ত্রিসন্ধ্যং প্রণমেদ্‌ গুরুম্‌। 
ক্রোশমাত্রস্থিতো। ভক্ত গুরুং প্রতিদিনং নমেত ॥ 
অদ্ধযোজনতঃ শিষাঃ প্রণমেৎ পঞ্চপব্বস্থ | 
একযোজনমারভ্য যোজনদ্বাদশাবধি | 





রী শি শীট শট 


উহাতে দিবসে, রাত্রিতে বা সন্ধ্যার অবসানেও কোন বিচার নাই ॥ ৩৩॥ 

গুরু সমস্ত দেবতার অধিপতি । গুরু সমস্ত কৃত ও অকৃত কর্মের সাক্ষী । গুরুর 
পুজা করিয়া তাহার আজ্ঞান্গসারে সর্বদা সকল কর্ম করিবে। যে ব্যক্তি গুরুর 
আজ্ঞ। লইয়! গমন, পূজা, জপ, ভোজন ও মনন (চিন্তা) করে, তাহার বিনা জপেই 
সিদ্ধিলাভ হয়। 

তন্ত্রে কথিত হইয়াছে ঃ--তরিসন্ধ্যায় ( প্রাতঃ, মধ্যাহ্ন ও সায়াহ্ছে ) শুগুরুর 
ধ্যান ও ত্রিসন্ধ্যায় শ্রগুরুর পুজা কর্তব্য। ব্রিসন্ধ্যায় গুরুকে, পরম কারণ বলিয়া 
ভাঁবন! (চিন্তা) করিবে । হে দেবি! স্বগুরু ব্যতীত অন্ত গুরুর অর্চনা করিবে 
না। শিষ্য ( গুরুর) প্রত্যক্ষ হউক বা পরোক্ষ হউক-__গুরুকে প্রত্যহ প্রণাম 
করিবে। শিষ্য (গুরুর সহিত ) এক গ্রামে অবস্থিত হইলে প্রত্যহ ত্রিসন্ধ্যায় 
গুরুকে প্রণাম করিবে। (গুরু গৃহ হইতে) এক ক্রোশ দূরে বাস করিলে 
প্রতিদিন ভক্তিপুর্বক একবার গুরুকে প্রণাম করিবে। শিশ্য অর্ধষোজন মধ্যে 
থাকিলে পঞ্চপর্ববে অর্থাৎ অষ্টমী, চতুর্দশী, অমাবস্তা, পুণিম৷ ও সংক্রান্তিতে 


1 খ রমণং * কগপুস্তকেনাস্তি 


৫৪ শাক্তানন্দ-তরঙ্গিণী 


শিট পট পাস পপি পি লা পোপ পিসি | শা পি তে শিলশি পাশ শী ক পদ | পিসি পপি জপ সপ ২ পপি শম্পা তা সস শ্্সি সী শি পোগিপীস্পিসি তি পচাত শপ ০.০ 


তত্তৎসংখ্যাগতৈমণসৈঃ প্রণমেদ্‌ শ্রীপুর প্রিয়ে ! ॥ 
যদি দূরে চ চাববঙ্গি ! শ্রীগুরুর্নগনন্দিনি ! | 
সংবৎসরস্য মধ্যে তু দ্বিবারং পুজয়েদ গুরুম্‌ ॥ 

দ্বিবারমিতি একধোত্তরায়ণে একধা দক্ষিণায়ণে ইত্যর্থঃ | 
এবং যো নাচরেদ্‌ দেবি ! স ভবেদ্‌ ব্রহ্মরাক্ষসঃ ॥ 
একত্র গুরুণ! সাদ্ধং স্বপিত্যুপবিশেচ্চ যঃ। 
সযাতি নরকং ঘোরং যাবদিন্দ্রাশ্ততুর্দশ ॥ 

তন্ত্র - গুরুমালোকয়ন্‌ শিষ্য উত্তিষ্টন্নাসনং তাজেৎ । 

জাতিবিদ্যাধনাট্যোহপি দূরে দৃষ্ট। গুরুং মুদী | 
প্রণমেদ্‌ দণ্ডবদ্‌ ভূমৌ প্রদক্ষিণমথাচরেৎ ॥ 
আয়ান্তমগ্রাতা গচ্ছেদ্‌ গচ্ছন্তং তমন্তব্রজেৎ। 
প্রণম্য প্রবসেৎ পার্থ তদ! গচ্ছেদনুজ্ঞয়া ॥ 
মুখাবলোকী সেবেত কুর্য্যাদাজ্ঞাদিমাদরাৎ । 
অসত্যং ন বদেদগ্রে ন বহু প্রলপেদপি ॥ 


গুরুদেবকে প্রণাম করিবে। এক যোজন হইতে দ্বাদশ ঘোজনের মধ্যে অবস্থিত 
হইলে যোজন সংখ্যক মাসে ( গুরুর নিকট গমন করিয়৷ ) তাহাকে প্রণাম করিবে । 
হে চার্বঙ্গি নগনন্দিনি ! যদি ইহারও দূরে গুরুদেব অবস্থিত হন, তবে বৎসরের 
মধ্যে দুইবার গুরুদেবকে প্রণাম করিবে। শ্লোকোক্ত “দ্বিবার' শব্দের অর্থ-_ একবার 
উত্তরাঁয়ণে এবং একবার দক্ষিণায়ণে। হে দেবি! যে বাক্তি ( গুরুর প্রতি ) এইরূপ 
আচরণ ন! করে, সে ব্রদ্গরাক্ষদ হয়। যে ব্যক্তি গুরুর সহিত একত্র শয়ন ও 
উপবেশন করে, সে চতুর্দশ ইন্দ্রের স্থিতিকাল পধ্যন্ত ঘোর নরকে গমন করে। হস্তে 
কথিত হইয়াছে £--"শিষ্য গুরুকে দেখিয়্াই উখ্থিত হইয়া আসন পরিত্যাগ করিবে। 
বংশে, বিদ্কায় এবং এশ্ব্যে শ্রেষ্ট হইলেও শিষ্য গুরুদেবকে দুরে দেখিয়া আনন্দের 
সহিত দগণ্ডবৎ ভূমিতে প্রণাম করিবে এবং তাহার পর প্রদক্ষিণ করিবে । গুরু 
যখন আগমন করেন, তখন অগ্রসর হইয়। যাইবে; যখন গমন করেন, তখন তাহার 
অনুবর্তন করিবে। গুরুদেবকে প্রণাম করিয়া তাহার পার্থখে উপবেশন করিবে 
এবং তাহার আজ্ঞান্সারে তখন ( অন্ত্র ) গমন করিবে। তীহার মুখের দিকে 
দৃষ্টি রাখিয়! অর্থাৎ তাহার অভিপ্রায়ানুসারে সেবা! করিবে এবং আদরের সহিত 


দ্বিতীযোল্লাসঃ ৫৫ 


খণদানং তথাদানং বস্ত নাং ক্রয়বিক্রয়ম্‌। 

ন কুধ্যাদ্‌ গুরুণ! সাদ্ধং শিষ্যো ভূত্ব। ক কথধ্যন ॥ 

গুকর্মাতা পিতা স্বামী বান্ধবাশ্চ সুহৃদ গুকঃ | 

ইত্যাধায় মনো নিত্যং ঘজেৎ সর্ববাত্মনা গুকম্‌॥ 

গুরোরগ্রে পৃথক্‌ পুজা-মৌদ্ধত্যঞ্চ বিবর্জয়েৎ। 

দীক্ষা-ব্যাখ্যাং প্রভুত্্চ গুরোবগ্রে পবিত্যজেৎ ॥ 

আপন শয়নং বস্ং ভূষণং পাছ্বকাং তথা | 

ছায়াং কলত্রমন্তাদ বা 1 যদ দৃষ্টং তত স্টপূজযেৎ ॥ 

মথা দেবে তথা নান্ত্রে যথা মন্ত্রে তথ! গুরৌ। 

যথ। গুবৌ তথ। স্বাত্মন্যেবং ভক্তিক্রম; স্মৃতঃ ॥ 

গুরোঃ শযাসনং যানং পাছ্বকোপানহৌ তথা । 

শানোদকং তথা ছায়াং লজ্ঘয়েন্ন কদাচন ॥ ৩৪ ॥ 
অন্যত্রাপি- দেবচ্ছায়া গুকচ্ছায়াং শক্তিস্ায়াং ন লঙ্ঘয়েৎ । 

গ প্রমাদতোহপি চেদ্‌ দেবি ! গুবোবগ্রে প্রপূজয়েৎ ॥ 
ভীহাব আঙ্ঞ প্রতিপালন করিবে। গুকর ভে মিধ্যা কথা বসিবে শা এবং বহু 
কথাঁও বলিবে না। হে দেবি! শিশ্য ভবা গুকব সহিত কখনও খণ দান ও 
ঝণ গ্রহণ এবং বস্তব ক্রয় বিক্রঘ কবিবে না। গুক মাতাঃ গুক পিতা, গুক স্বামী, 
গুরু বান্ধব এবং গুরু স্হৎ_-এইকপে মনকে সর্ববদ। একাগ্র করিষা সর্ব্ববপে প্রত্য 
গুরুকে পুজা! করিবে। গুরুর সম্মুখে পৃথক পুজা অর্থাৎ গুরুপৃ। ব্যতীত অন্ত 
পুজা ও ওদ্ধত্য বর্জন করিবে। গুরুর অগ্রে দীক্ষাব্যাখ্য। ( অণ্যাপনা ) ও 
প্রতৃত্ব পরিত্যাগ করিবে । ( গুরুর ) আলন, শয্যা, বন্ধু, ভূষণ, পাুকা, প্রতিকৃতি, 
পত্বী এবং অন্ত যাহা কিছু দুষ্ট হইবে, তাহার পু্ভা করিবে। দেবতায় বেবপ ভক্তি, মন্ত্রে 
তক্রূপ ভক্তি কর্তৃব্য। মন্ত্রে যাদৃশ ভক্তি, গুরুতে তাদৃশ ভক্তি করিবে। গুরুতে 
যেরূপ ভক্তি, নিজের আত্মাতেও সেরূপ তক্তি কর্তব্য--ভক্তির এইরূপ ক্রম কথিত 
হইয়াছে । কখনও গুরুর শয্যা, আসন, যান, পাদুকা, চর্মপাছুকা, ন্নানীয় জল ও 
ছায়া লঙ্ঘন করিবে না ॥ ৪৩ 

অগ্তত্রও কথিত হ্ইয়াছে-দেবতার ছায়া, গুরুর ছারা ও শক্তির 

( গুরু-পত্বীর ) ছায়! লঙ্ঘন করিবে না। হে দেবি! যদি প্রমাদবশতঃও কেহ গুফুর 
5.5 কবলেবি। কনর) ক দি এনাতে 





৫৬ শাক্তানন্দ-তরঙ্গিণী 


শর্টি লি 


স যাতি নরকং ঘোরং সা পুজ। নিক্ষল! ভবেৎ ॥ 
রিক্তহস্তেন নোপেয়াদ্‌ রাজানং দেবতাং গুরুম্‌। 
ফল-পুষ্পান্বরাদীনি যথাশক্ত্যা সমর্পয়েৎ ॥ 
ভক্ত্যা শক্ত্যন্রসারেণ গুরুমুদ্দিশ্য যৎ কৃতম্‌। 
স্রল্পং বা বহুলং তুল্যং ফলমাঢাদরিদ্রয়োঃ ॥ 
গুববর্থে কপণো। দেবি ! রৌরবং নরকং ব্রজেং । 
গুক্বাক্যং মৃষা কৃত্বা আত্মবাক্যন্ত স্থাপয়েৎ ॥ 
গুরুং জেতুমন! য: সঃ পচ্যাতে নরকাণবে । 
গুরোর্নাম ন ভাষেত জপকালাদূতে কচিৎ ॥ 
্রাহ্মণাঃ ক্ষত্রিয়। বৈশ্যাঃ শৃদ্রাশ্চ নগনন্দিনি 1 | 
ভূঞ্জতে বিবুধা ভক্ত্য গুরোরুচ্ছিষ্টমুত্তমম্‌ ॥ 
আগচ্ছেদ্‌ যদি চাববঙ্গি ! গুরুঃ শিষ্যস্ত মন্দিরে । 
শিষ্যস্ত মন্দিরং দেবি ! কোটিূর্য্যগ্রহৈঃ সমম্‌ ॥ 
চন্দ্রগ্রহণকালে হি তদ্‌ দিনং বরবণিনি || 
গুরোর্দশনমাত্রেণ সর্ববপাপৈঃ প্রমুচ্যতে ॥ 


'অগ্রে পূজা করে, সে নরকে গমন করে এবং সেই পুজা নিক্ষল হয়। রিক্তহস্তে 
বাজা, দেবতা! ও গুরুর নিকট গমন করিবে না। সাম্থ্যানুসারে ফল, পুষ্প ও বস্থাদি 
প্রদান করিবে। গুকর উদ্দেগ্ঠে সামর্থ্যনুলারে তক্তিপূর্বক অল্প বা! অধিক--যাহা 
করা হয়; ধনী ও দরিদ্র-_-উভগনেরই ফল তুল্য অর্থাৎ ধনী ব্যক্তি ভক্তিপূর্ব্বক 
প্রচুর দরিয়া যে ফল পাইবেন; দরিদ্র ভক্তিপুর্ব্ক অল্প দিয়! সেই ফলই পাঁইবেন। 
হে দেবি! গুরুর উদ্দেশ্তে যাহাব৷ কু্পণ অর্থাৎ গুরুকে দিতে যাহারা কপণতা 
করে; তাহাব! “রৌরব” নরকে প্রবেশ করে। যে ব্যক্তি গুরুবাক্যকে মিথ্য৷ 
প্রতিপাদন করিয়া নিজের বাক্যকে বথার্থ প্রতিপাদ্দন করে এবং ধিনি গুরুকে জয় 
করিতে অভিলাষী, সে নরক-সমুদ্রে পচিতে থাঁকে । জপকাল ভিন্ন অন্ত কোন সময়ে 
গুরুর নাম উচ্চারণ করিবে না। হে নগনন্দিনি! জ্ঞানী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈ 
এবং শূত্রগণও তাক্তির সহিত গুরুর উচ্ছিষ্ট ভোজন করেন। হে চার্ধধঙি | যদি 
খ্টকদেব শিষ্যের গৃহে আগমন করেন; হে দেবি! হে বরবণিনি! শিষ্যের সেই 
গৃহ কোটি নুর্ধ্যগ্রহণের তুলা পবিত্র ক্ষেত্র এবং সেই দিন চস্রগ্রহণের তুল্য পুণ্য । 
গুরুর দর্শনমাত্রেই সর্ববপাঁপ হইতে মুক্ত হয়। হে বরবর্ণিনি! হে চার্বঙগি ! গুরু, 


দ্বিতীয়োল্লাসঃ ৫৭ 


গুরুং বা গুরুপুক্রং বা পত্বীং বা বরবণিনি ! | 

বিলজ্ব্য যদি চাব্বঙ্গি! গচ্ছেৎ সাধকসত্তমঃ | 

তৎক্ষণাচ্চঞ্চলাপাঙ্গি ! নরকং চোত্তরোত্তরম্‌ ॥ ৩৫ ॥ 

উত্তরকল্পে- _সাক্ষাদ্ধাপি পরোক্ষে বা! গুরোরাজ্ঞাং সমাচরেৎ । 

( পরোক্ষে তদনুজ্ঞান-বিধানং শৃণু শঙ্করি ! ॥ )% 
পুজাকালে চ চাব্বঙ্জি! আগচ্ছেচ্ছিষ্যমন্দিরম্‌। 
গুরুর্বা ততস্থতো বাপি তৎপত্ী বা মহেশ্বরি !। 
তদা পুজাং পরিত্যজা পুজয়েৎ স্বগুরুং প্রিয়ে ! ॥ 
যগ্যল্পং হি গুরোর্দরব্যমদন্তং স্বীকরোত্যপি 
তিরশ্চাং যোনিমাগচ্ছেৎ ক্রব্যাদৈর্ডক্ষ্যতে সদ। ॥ 
সহআ্ারে গুরোঃ পাদপদ্রং ধ্যাত্বা প্রপুজ্য চ। 
স্তত্বা করপুটং কৃত্বা মনসা ধ্যানতৎপরঃ || 
“বিহিতং বিদধে নাথ ! বিধেয়ং যৎ কৃপাং কুরু। 
অবিরুদ্ধং ভবত্বত্র তত্বদীয়প্রসাদতঃ ॥৮ 
ইতি মন্ত্রেণ সংপ্রার্থ্য তদাদিষ্টং সমাচরেৎ ॥ ৩৬ ॥ 


গুরুপুরন ব গুকপত্বীকে লঙ্ঘন করিধা (নমস্কারাদি না করিয়!) [যদ্দি কেহ] 
গমন করে; হে চঞ্চলাপাঙ্গি চার্বঙ্ি! তবে তিনি তৎক্ষণাঁৎ সাধকশ্রেষ্ঠ হ্ইয়াঁও 
উত্তরোত্তর নরকে গমন করেন” ॥ ৩৫ 

উত্তরকল্পে কথিত হইয়াছে ঃ _“সাক্ষাতে ও অসাক্ষাতে গুরুর আজ্ঞ! প্রতিপালন 
করিবে। (হে শঞ্রি। অসাক্ষাতে-_ গুকর আজ্ঞ। প্রতিপাপনের বিধি বলিতেছি, 
শুন।) হে চার্ধঙ্গি ! হে মহেশ্বরি ! যদি পূজাকলে শিষ্যের গৃহে গুরু, গুরুপুত্র বা 
গুরুপত্বী আগমন করেন, তবে সে সময় পুজা পরিত্যাগ করিয়া নিগুরুকে (গুরুপুত্র ও 
গুরুপত্বীকে ) পুজা করিবে। গুরুকর্তৃক অদত্ত লল্পমাত্র দ্রব্য ও যদি শিষ্য গ্রহণ করে, 
তবে সে পশুদিগের যোনি প্রাপ্ত হয় এবং রাঞ্ষগণ কর্তৃক সর্বদা ভক্ষিত হয়। সহআ্রার 
পদ্দে গুরুর পাঁদপন্ন ধ্যান করিয়| ও পূজ। করিয়া, স্তব কবিয়। এবং করপুট করিয়া 
মনের দ্বারা ধ্যানতৎ্পর হইয়া “বিহিত বিদধে নাথ ইত্যাদি “ত্বদীয়প্রসাদতঃ” 
ইত্যন্ত মন্ত্রের দ্বার! প্রার্থনা করিয়! তাহার আদিষ্ট কর্মের অন্থঠান করিবে ॥ ৩৩॥ 


* থ পুস্তকৈ বন্ধনীমধ্যগতপাঠো নাস্তি। 


৫৮ শাক্তানন্দ-তরঙ্গিণী 


নতিষনদ্দিনীতন্থে-  শ্রীদেব্যুবাচ” 
দোদেন ! নহাদেব ! কুপয়। পরমেশ্বর ! | 
গুরুপুজাবিধানং মে বিস্তরাদ্‌ বদ শঙ্কর ! ॥ 

ঈশ্বর উবাচ-_ 

দিব্যং বীরঞ্চ চাব্বঙ্গি ! পুবেরবাক্তং বহুশঃ পরিয়ে !। 
মানবস্য ক্রমং দেবি! সংক্ষেপান্িগদামি তে ॥ 
গুরঃ পরগুরুশ্চৈব পরাপরগুরুস্তথ| । 
স্বডর; পরমেশানি ! সাক্ষাদ্‌ ব্রহ্ম ন সংশয়ঃ ॥ 
তদ্‌-গুরুঃ স্তাৎ পরগুরুঃ স্বয়ং বিষণ ক্ষিতৌ সদা । 
পরাপরগুরুস্তস্ত গুরুঃ সাক্ষান্মহেশ্বরঃ ॥ 
গুকব্রন্গা গুরুবিষুগু রুদেবে| মহেশ্বরঃ | 
তাতএব মহেশানি ! সাক্ষাদ ব্রহ্মময়ে। গুকঃ ॥ 
অখণ্ুনগুলাকারং সব্বব্যাপিননীশ্বরম্‌ । 
সবেবশং সব্বদং দেবং প্রণমামি পুনঃ পুনঃ ॥ 
পুরস্তাৎ পার্খবয়োঃ পুষ্টে নমস্তরভাং নমো নমঃ ॥ 
ত্রিসন্ধাং শ্রীগুরোর্ধানং ত্রিসন্ধ্যং পুজনং গুরোঃ। 





মহিষমর্দিনীতন্ত্রে শটদেবী বলিতেছেন দেবদেব মহাদের! হে 
পরমেশ্বর শঙ্কর! কৃপাপূর্ধ£ আগাকে গুকপুগার বিধি বিস্ৃতভাবে বলুন। 
ঈশ্বর বলিলেন--“হে চার্বঙ্গি! হে প্রিরে! পূর্বে অতিবিস্তৃতভাবে দিব্য ও 
বীরক্রম কথিত হইয়াছে। হে দেবি! সঙ্ষেপে মানবক্রমের কথা তোমাঁকে 
বলিতেছি। (মানবক্রমে ) গুরু, পরম গুক ৪ পরাপর* গুক-_( এই 
ত্রিবিধ গুক )। 

হে পরমেশ্বরি ! নিজের গুক সাক্ষাৎ ব্রহ্ম, ইহাতে সন্দেহ নাই। তাহার গুরু 
পরম গুরু হন, তিনি পৃথিবীতে সর্ব্দ। ব্বয়ং বিষণ স্বরূপ। তাহার গুরু পরাপর গুরু; 
তিনি সাক্ষাৎ মহেশ্বর। গুরুই ব্রহ্গা, গুরুই বিধু এবং গুরুদেবই মহেশ্বর। অতএব 
হে মহেশ্বরি ! গুরুদেব সাক্ষাদ্‌ ব্রহ্গ-স্বরূপ। অথগুমগুলাঁকার সর্বব্যাপী ষড়ৈশ্ব্যাশালী 
সর্বেশ্বর সর্ধদাতা গুরুদেবকে পুনঃ পুনঃ প্রণাম করি। সম্মুখে, পার্খ্ঘয়ে ও পৃষ্ঠে নমস্কার । 
তোমাকে নমঙ্কার নমস্কার--এইরূপে শিব নিত্য ব্রিসন্ধ্যায় শ্রাগুরুর ধ্যান 


দ্বিতীয়োল্লাসঃ ৫৯ 


পাস এসসি পাস পাটি পট পাটি পি পি লাস শে শিট শি পদ পি | সি ৭ 


ত্রিসন্ধাং ভাবয়েন্িত্যং গুকং পরমকারণম্‌॥ 

গুকং বিন! বরারোহে ! নাস্তি সিদ্ধি; কদাচন ॥ ৩৭ ॥ 
গুরুং স্মৃত্বা মহেশানি ! দিবসে দিবসে প্পরিয়ে ! ॥ 
পূজয়েন্মানসৈগন্ধৈধূ পৈদীপৈস্তথো্তমৈঃ | 
ভক্ষ্যৈর্ভোজ্যস্তথ! পেয়ৈরধিহপ্ধেরনেকধা ॥ 
পনসৈর্ারিকেলৈশ্চ তথা রম্তাকলৈ; প্রিয়ে !। 
অন্নৈনানাবিধৈর্দেবি ! পুজয়েৎ স্বগুকং পরিয়ে ! ॥ 
স্বগুরুং হি বিনা দেবি ! নানা গুকমঞ্চয়েৎ | 

( মতন্তৈমাংসৈ্নহেশানি ! পূজয়েদ ভক্তিতঃ প্রিয়ে ! ॥ ) &% 
গন্ধৈর্মালোশ্চ চাববঙ্গি ! পুজয়েদ্‌ ভক্তিতঃ সদা । 
স্ব্ৈশ্চ পট্টবান্ত্িশ্চ তথা কার্পাসসম্ভবৈ ॥ 
অবিচিত্রৈবিচিত্রৈশ্চ অতিস্ক্ষমিমনোহরৈঃ । 
আসনৈবিবিধৈর্দেবি ! রক্তকম্বলসংযুতৈঃ ॥ 

তথ নানাঁবিধৈত্রবোঃ পুজয়েৎ গুরু সদ| ৷ 
অলঙ্কারৈস্তথ! দেবি ! বিবিধৈঃ স্বর্ণ নিম্মিতৈঃ ॥ 
রাজতৈশ্চৈব চাব্বঙ্গি ! ন্বগুরুং পুজয়েৎ সদা ॥ 


পপ  পস স্পা শা শি সপ সী টা পাশে শিস 


ও ব্রিসন্ধ্যায় শ্রীগুরুব পুজ। কবে এবং ত্রিপন্ধান গুককে পরম কারণ 
বলিয়া চিন্ত। কবিবে | হে বরারোহে ! গুক ব্যতীত কখনও পিদ্ধি নাই ॥ ৩৭॥ 
হে প্রিয়ে ! হে মহেশানি ! প্রত্যহ গুধকে স্মরণ করিয়া মানস গন্ধসমূহের দ্বার! 
এবং মাঁনস উত্তম ধুপসমূহ ও দীপসমূহের দ্বাব| পূজা করিবে। হে প্রিষে! হে 
দেবি! সেইরূপ অর্থাৎ মাঁনস অনেক প্রকাঁব ভক্ষ্য, ভোঙ্য দ্বারা! এবং পেয় দি-ছুগ্ধ 
দ্বারা এবং পনস ( কাঠাল ), নারিকেল ও রন্ত| ফলের দ্বার৷ এবং নানাবিধ অন্ন 
দ্বারা নিজ গুরুকে পুজা কবিবে । হে দেবি! স্বগুরু ব্যতীত অন্য গুরুকে অর্চন! করিবে 
ন]|। হে চার্বঙ্গি! গন্ধ ও মাল্য দ্বার। তক্তিপুর্বক সর্বন। গুরুকে পুজা 
করিবে। হে দেবি! স্বর্ণের ছারা, পষ্টবন্থের দ্বারা, বিচিত্র ব। অবিচিত্র অতি 
সুক্ষ মনোহর কার্পাস বস্ত্র দ্বারা, রক্ত কষ্বলসংযুক্ত বিবিধ আপনের ধার! এবং অন্তান্ত 
নাঁনাবিধ-প্রব্যের ঘা! সর্বদা নিজগুককে পুজা করিবে । হে চার্বক্গি | হ্বর্নিশ্মিত ও 








% খ পুস্তকে বন্ধনীমধ্যগতপাঠে| নাস্তি 


৬০ শাক্তানন্দ-তরঙ্গিণী 


শসা পি সই পি আরে এক চে 





সস শা আস 





হি ০ 


গুরোর্মন্্ং মহেশানি ! প্রজপেৎ সুরবন্দিতে || 
গুরোঃ পত়্ীং মহেশানি | পূজয়েদ্‌ বিধিনাইমুনা ! ॥ ৩৮ ॥ 
গুরুবদ্‌ গুরুপুত্রেষু গুরুবৎ তৎস্থৃতাঁদিফু। 

প্রত্যহং $ পূজনং কাধ্যং চামুনা বিধিনা প্রিয়ে ! ॥ 
গুরোরভাবে চাব্বজি ! গুরুপত্ীঞ্চ পুজয়েৎ। 

তদভাবে চ চাব্বঙ্গি ! গুরুপুত্রং স্বয়ং শিবম্‌। 

তদভাবে বরারোহে ! গুরুকন্যাঁ্চ পৃজয়েৎ ॥ 

তদভাবে মহেশানি ! গুরুন্ন ষাং প্রপূজয়েৎ। 
এযামভাবে চাব্বঙ্গি ! গুরোগ্গোত্রং প্রপুজয়েৎ ॥ 
গোত্রাভাবে বরারোহে ! তথা মাতামহং গুরোঃ | 

মাতুলং মাতুলানীং বা পুজয়েদ্‌ বিধিনাহমুনা ॥ 

যদি নো পৃজয়েদ্‌ দেবি ! অনেন বিধিন! প্রিয়ে ! | 
প্রায়শ্চিত্তী ভবেদ্‌ দেবি । তৎক্ষণাৎ স চ সাধক? ॥ 
সংবৎসরম্ মধ্যে তু ন গচ্ছেদ্‌ যদি সাধকঃ | 


রজতনিশ্মিত বিবিধ অলঙ্কারের দ্বার! নিজগুরুকে পূজা করিবে । হে মহেশ্বরি! হে 
স্ুরবন্দিতে ! গুরুমন্ত্ব জপ করিবে এবং এই বিধি দ্বারা গুরুপত্বীকে পূজা! করিবে ॥ ৩৮। 

হে প্রিয়! এই বিধি অনুসারে গুরুপুত্রগণকে গুরুর ন্যায় এবং গুরুর ছুহিতাঁদি 
আম্মীয়গণকে গুরুর ন্যায় প্রত্যহ পূজা করিবে। হে চার্ধপ্দি! গুরুর অভাবে 
( অন্কপস্থিতিতে ) গুরুপত্রীকে পুজা করিবে। গুরুপত্বীর অভাবে স্বয়ং শিবন্বরূপ 
গুরুপুত্রকে পূজা করিবে এবং গুরুপুঞ্জের মভাবে গুরু-কন্ঠাকে পূজা করিবে। হে 
মহেশ্বরি। গুরুকন্টার অভাবে গুরুর ভগিনীকে পুজ! করিবে। ইহাদের অভাবে 
গুরুর সগোত্রকে পুজা করিবে | হে বরারোহে ! সগোত্রের অভাবে গুরুর মাতামহকে, 
মাতুলকে কিন্ব। মাতুলানীকে এই বিধানে পুজা! করিবে। হেদেবি! যে সাধক এই 
বিধি অনুসারে পুজা না করে, হে প্রিয়ে!। সে তৎক্ষণাৎ প্রায়শ্চিত্তার্থ হয় এবং 
যে সাধক সর্ববদ কাশী পুরী তুল্য গুরুদেবের মন্দিরে সংবৎসরের মধ্যে গমন না করে, 

$ খ পুস্তকে 'পুজয়েত প্রত্যহং ভক্তযা, ইতি পাঠঃ । 

"ক পুস্তকেহত্র ্লোকন্বযম্__“ঘদদি দুরে চ চীর্ববঙ্গি ! বগুরুর্ণগনন্দিনি ! ॥ সংবৎসরম্ত মধ্যে তু 


পুজয়েদ্‌ বিধিনাহমুনা ॥ একধোত্তরায়ণে কালে একধ দৃক্ষিণায়নে । পৃজয়েদ গুরুদেবঞ্চ বিধিন] 
চামুন! প্রিয়ে ! 4" 


দ্বিতীয়োল্লাস; ৬১ 


০০ 


মন্দিরং গুরুদেবস্য সদা কাশীপুরীসমম্‌ ॥ 

কাশীমমং মহেশানি ! যঃ পন্যেদ্‌ গুরুমন্দিরম্‌। 

শিবতুল্যো৷ ভবেদ দেবি ! তৎক্ষণাৎ স চ সাধকঃ ॥ 

গুরোর্গেহং সমাঁসাছয উচ্ছিষ্টভক্ষণং চরেং 

তদৈব সহসা সিদ্ধিঃ সাধকম্ত ভবেৎ পরিয়ে ! ॥ 

অভুক্ত 1 গুরুদেবস্ চোচ্ছিষ্টং বরবণিনি ! | 

বিদ্ভাং বা পরমেশানি ! মন্ত্রং বা নগনন্দিনি ! ॥ 

ন জপেৎ তু কদাচিৎ তু কুত্রচিৎ কচিদেব হি। 

তন্মুখং চঞ্চলাপাঙ্গি ! বিষ্ঠাকুপসমং প্রিয়ে ! ॥ 

উচ্ছিষ্টভক্ষণাদ্‌ দেবি ! মুখস্ত শোধনং প্রিয়ে !। 

ব্রাহ্মণাঃ ক্ষত্রিয়া বৈশ্যাঃ শত্রাশ্চ নগনন্দিনি ! ॥ 

ভুঙ্জতে বিবিধং ভক্ত্য! গুরোরুচ্ছিষ্টমূত্তমম্‌। 

গুরোরুচ্ছিষ্টমননঞ্চ সদানন্দময়ং প্রিয়ে ! ॥ 

গুরুং বা গুরুপুত্রং বা পত্ীং বা! বরবণিনি !। 

বিলজ্ঘ্য যদি চাববঙ্গি ! গচ্ছেৎ সাধকসত্তমঃ | 

তৎক্ষণাচ্চঞ্চলা পাঙ্গি ! নরকং চোত্তরোত্তরম্‌ ॥ 
সেও প্রারশ্চিত্তার্হ হয়। হে মহেশানি! থে সাধক গুরুগৃহকে কাশীতুপ্য দর্শন 
করে, হে দেবি! সে দাধক তৎক্ষণাৎ শিবতুল্য হয়। গুরুদেবের গৃহে গমন 
করিয়। উচ্ছিষ্ট ভক্ষণ করিবে ; হে প্রিরে! সাধকের নেই কালেই সহসা সিদ্ধিলাভ 
হইবে। হে বরবিনি! হে পরমেশ্বরি নগনন্দিনি! গুরুদেবের উচ্ছিষ্ট 
ভোজন ন। করিয়া কোনও সময়ে কোনও স্থানে কোনও কালে বিছ্ধা বা মন্ত্র জপ 
করিবে না। যেহেতু হে প্রিরে! হে চঞ্চলাপার্গি ! সেই পাকের মুখ বিষ্টাকৃপের 
তুল্য (অপবিত্র) হয়।” হে দেবি! হে প্রিয়ে! (গুরুর) উচ্ছি 
ভক্ষণের দ্বার মুখের শুদ্ধি হয়। হে নগনন্দিনি! ব্রাঙ্গণ, ক্ষত্রিয়, বেশ্ত ও 
শূদ্রগণ তক্তিপূর্ববক গুরুর বহুবিধ উচ্ছিষ্ট উত্তমরূপে তোজন করেন। 
হে প্রিয়ে! গুরুর উচ্ছিষ্ট অন্ন সকল সময়েই আনন্দময়। হে বরবর্ণিনি ! 
গুরুকে ব। গুরু পুত্রকে বা গুরুপত্বীকে লঙ্ঘন করিয়। ( নমস্কারাদি না করি) যদি 
কেহ গমন করে, হে চঞ্চলাপাঙ্গি চার্বঙগি! তিনি সাধকশ্রেষ্ট হইয়াও 
তৎক্ষণাঁৎ উত্তরোত্তর নরকে গমন করেন অর্থাৎ তাহার উক্ত নরক-জনক অনু 


৬২ শাক্তানন্দ-তরঙ্গিণী 


মন্দিরং গুরুদেবস্ত কুটিরং যদি পারবতি ! | 

কৈলাসসদৃশাকারং তদেব নগনন্দিনি ! ॥ ৩৯ ॥ 

যদ যদিষ্টতমং লোকে সাধকস্থয শুচিন্মিতে ! | 

তৎ সব্বং গুরবে দগ্ভাৎ ভক্ত পরমযতুতঃ ॥ 

তদৈব সহসা দেবি ! মন্ত্রসিদ্ধিঃ প্রজায়তে | 

গুরোরাজ্ঞাং সমাদায় প্রজপেদনিশং যদি ॥ 

তদৈব সহসা সিদ্দিরষ্টসিদ্ধীশ্বাবে। ভবেৎ । 

পুজাকালে চ চাব্বজি ! আগচ্ছেচ্ছিবামন্দিরম্‌ ॥ 

গুকর্ব1 গুরুপুনত্রো বা পত্রী ব। বববণিনি !। 

তদ। পুক্তাং পরিত্যজা পুজয়েৎ স্বগুকং প্ররিয়ে ! ॥ 

দেবতাপুজনার্থঞ গন্ধপুষ্পাদিকং প্রিয়ে !। 

তৎসব্বং গুরবে দত্বা পূজয়েনগনন্বিনি ! ॥ 

তদৈব সহসা দেবি ! দেবতা গ্রীতিমাপ্ যাৎ ॥ ৪০ ॥ 
রুদ্রযামলে-_গুরুব্বা গুরুপত্রী ব। পুত্রো বাপি সমাগতঃ | 

জ্যেষ্ঠো বাপ্যর্চনামধো শিষাঃ সববার্চনাং ত্যজেং। 

আজ্ঞয় পূজয়েচ্ছিষা ইতি শাস্তস্ত নির্ণয়ঃ ॥ 





বায়” 


এ॥ 1৬, 


উৎপন্ন হর। হে নগনন্দিনি পার্কাতি ! গুপুদেবের মন্দির যদি কুটির হঘ, 
তাহ। হইলেও উহ! কৈলাসের তুল্য ! জানিবে )॥ ৩৯ ॥ 

হে শুচিশ্মিতে ! ইহলোঁকে সাধকের যাহ! যাহা প্রিরতম বস্ত, সে সমস্তই যত্বপূর্ববক 
ভক্তি সহকারে গুরুদেবকে দান করিবে, হে দেবি! ততকালেই সহসা ( তাহার) 
মন্ত্র সিদ্ধি উৎপণ হর । ঘি গুরুর আজ্ঞা গ্রহণ ঝরিয় সর্বদা (মন্ত্র) জপ করে (তাহা 
হইলে ) তৎকাঁলেই সহসা দিদ্ধি হয় এবং সে অষ্রসিদ্ধির অধীশ্বব হইতে পাঁরে। 
হে চার্ববঙ্গি ! হে বরবণিনি ! যদি পূজাকালে শিষ্যের গৃহে গুরু, গুরুপুত্র ব। গুরুপত্বী 
আগমন করেন ; তখন পুজ! পরিতাাগ করিয়! নিজগুরুকে ( তৎপুত্র ও তৎ্পত্বীকে ) 
পূজা করিবে । হে নগনন্দিনি! হে প্রিয়ে! দেবত। পুজার জন্য যে সমু 
গন্ধ পুষ্পাদি ( সংগৃহীত হইয়াছে )। সে সমস্ত গুরুদেবকে প্রদান করিয়া! পুজা করিবে, 
সেই সমধে সগ্ভই দেবতা প্রীতিলাঁভ করেন ॥ ৪০ ॥ 

রুদ্রঘামল তন্ধে উক্ত হইন্'ছে, শুরু ব। গুরুপত্বী অথব। (গুকর ) জ্যেষ্ট পুত্র যদি 
পুজাকালে উপস্থিত হন, শিল্ত সমস্ত অর্চন! তাগ করিবে । কিন্ত (গুকর) আভাদুলারে 


দ্বিতীয়োল্লাসঃ ৬৩ 


গন্ধৈঃ পুশ্পৈস্তথা ধৃপৈস্তথা নৈবেছ্ভকৈরপি। 
পুজয়েদ্‌ বিবিধৈর্ভক্তয। স্বগুরুং ততসৃতথ্চ বা ॥ 
( গুরুদেব হরঃ সাক্ষাৎ তৎপত্ী হরবল্পভ | 
গুরুপুত্রো গণেশঃ স্যাদ্‌ বিভাব্য পুজনং চরেৎ॥) ক 
গুরুপত্বী মহেশানি ! সাক্ষাদ্‌ দেবীত্বরূপিণী | 
গণেশসদৃশং দেবি ! গুরুপুত্রং বিভাবয়েৎ ॥ 
শিষ্যস্য তদ্‌ দিনং দেবি ! কোটিসূষ্ধ্যগ্রহৈঃ সমম্‌।। 
চন্দ্রগ্রহণকালং হি তদ দিনং বরবণিনি ! ॥ ৪১ ॥ 
গরোদশিনমাত্রেণ সব্বপাঁপৈঃ প্রমুচ্যতে | 
তৎক্ষণাচ্চঞ্চলাপাঙ্গি ! দানং দগ্যাদ্‌ বিচক্ষণ? ॥ 
দর্ণ-গে|-তিল-বস্ত্রাণাং রজতস্ত বিশেতঃ। 1 
€রোঃ প্রীতিং সমুদ্দিশ্য দানং কুর্য।দ বিচক্ষণঃ। 
শ্লীগুরৌ গ্রীতিমাপন্েে দেবত। গ্রীতিনাগ্ য়াং। 
গ্রীতায়াং দেবতায়াং তু মন্ত্রসিদ্ধি্বেদ্‌ এ্ুবম্‌ ॥ 
গুরোঃ সনীপে চাব্বঙ্গি! ন মিথা। চোচ্চরেৎ কচিৎ | 
শিবা পুজ| করিতে পাবিবে__ইহাট শাস্বসিদান্ত॥ বিবিধ ন্ধপুষ্প এবং ধূপ ও দীপ এবং 
নৈবেঠের দ্বারা নিজ্গুককে অখব| গুকপুত্রচে পৃজ1 করিবে। (গুকদেব সাক্ষাৎ 
মহেশ্বর, গুকপত্রী পার্বতী এবং গুকপুত্র গণেশদ্বরূপ হন-__ইহ। চিন্তা করিব। পুজ। 
করিবে )। হে মহেশানি ! গুকপত্বী সাক্ষাৎ দেবীম্বরূপিণী। হে দেবি! গুকপুত্রকে 
গণেশতুল্য চিন্তা করিবে। হে দেবি! শিষ্যের সেইদিন ( গুরুর উপস্থিতি দিন ) 
কোটি ৃর্য্যগ্রহের তুল্য ৷ হে বরবণিনি! সেদিনকে চন্দ্র গ্রহণের কাল (জানিবে ) ॥ ৪১ ॥ 
হে চঞ্চলাপাঙ্গি ! গুকর দর্শন মাত্রেই সর্বপাঁপ হইতে তৎক্ষণাৎ মুক্ত হয়। তখন 
বিচক্ষণ শিষ্য দান (দেয় বস্তু) দিবে। বিচক্ষণ শিষ্য গুকর গ্রীতিকে উদ্দেগ্ত করিয়া 
বিশেষতঃ ত্বর্ণ, গো, তিল ও বন্সের এবং রজতের দান করিবে। শ্রীপুর প্রীতি প্রাপ্ত 
হইলে দেবত। (ইষ্ট দেবত।) প্রীতিপ্রাপ্ত হন। দেবত। প্রীত হইলেই নিশ্চিত 
মন্ত্র-সিদ্ধি হয়। হে চার্বঙ্গি! গুরুর নিকটে কখনও মিথ্যা উচ্চারণ করিবে না। 


পপ শট পাশে শসা পরপর টা 


* খ পুন্তকেহয়ং ল্লৌকো! নান্তি। 1 (খ) চিহিত পুস্তকেহত্রায়ং পাঠে। দৃষ্ঠতে--“হব্দানঞ , 
গোদানং তিলদানং তধৈব চ। বন্ন্ত রজতপ্তৈব দানং কুর্ধযাদ হুতক্তিতঃ। গুরোঃ জীতিং সমুদদিহ্া 
সং কত বক্ষ ৩ 





৬৪ শাক্তানন্দ-তরঙ্িণী 


গুরোরল্গে মহেশাণি ! দেবতাকারমুত্তমম্‌ ॥ 
গুরোঃ কপা মহেশানি ! পুজা-মূলং মহৎ পদম্‌। 
গুবোবাকাং মন্ত্রূলং পরং ব্রন্ম স্বয়ং গুরুঃ | 
অনেন বিধিনা! দেবি ! প্রত্যহং ভাবয়েদ গুকম্‌। 
তদৈব সহসা! সিদ্ধির্গায়তে কমলাননে !॥ ৪২ ॥ 


ঈতি শ্রীপবিবাঁঞকাচারদ্য পরমহংসতীর্থাবধূত শরীমদ্‌ বহ্ধানন্দগিবি- 
রুতাঁধা, শাক্তানন্দতরঙিণ্যাং দীক্ষানিরণয়ে 
নাম দ্িতীয়োঘাদঃ। 


৩ শপ সপ ০০ সপ শপ সপ পপ পা | পা | পপ 


হে মহেশানি। গুক্ব অঙ্গে দেবতার মনোহর আকার (মুদ্তি) (চিন্ত। কবিবে )। 
হে মহেশ্বরি। ওগুকর কৃপা পৃজাঁৰ মূল এবং মহীঁপদ। গুকব বাক্যই মন্ত্রে মূল। 
গুকদেবই স্ববং পবব্রহ্ম। হে দেবি! প্রত্যহ এই বিধি অনুসারে গুককে চিন্তা 
করিবে। হে কমলননে ৷ তাহা হইলেই সহমা সিদ্ধি ভন্মে ॥ ৪২॥ 


ণ[ওণনন্তবঙ্গিণীর দীক্ষা নির্ণয় নামক দ্বিতীয় উ্াসের অনুবাদ সমাপ্ত। 


কুুত্ডীর্াভলা হুল 


যোগনির্ণয়ঃ 


বিনা চোপীসনাং দেবী ন দদাতি ফলং নৃণাম্‌। 
তন্ত্রে ধ্যাত; স্মতঃ পুজিতো৷ বা স্তৃতো বা নমিতোইপি বা। 
জ্ঞানতোইজ্ঞানতে। বাপি পুজকানাং বিমুক্তিদঃ ॥ 
ইত্যাদিষু পুজাদিকং বিনা চতুরর্বগফলং ন সম্ভবতীতি জ্ঞায়তে 
বিগ্রহস্থষ্টি-ক1রণম্‌ 
নিগুণস্ত ব্রন্মণঃ কেন প্রকারেণ পুজাদিকং কার্যত শরীর-রহিতত্বৎ । 
কেন্‌ প্রকারেণ বা তন্মক্ত্যাদিকং দাতুং শক্যতে ?* অত এব সাধকানাং 
হিতার্থায় সগুণ-নিগুণভেদাঁদ্‌ ব্রহ্মণো দ্েবিধামাহ- আ্রীরামতাপনীয়- 
শ্রতৌ কুলার্ণবে চ-_ 
চিন্ময়স্তাশুদ্বিতীয়স্ত নিক্ষলস্যাশশরীরিণঃ | 
উপাসকানাং কাধ্যার্থং ব্রহ্মণে! রূপকল্পনা ॥ ১ ॥ 
অন্যার্থ- চিন্ময়স্ত জ্ঞানময়ন্ত । মার্কপ্েয়-পুরাণে_ 
চিতিরূপেণ যা কুৎসসমেতদ্‌ ব্যাপ্য স্থিতা জগৎ । 


উপাসনা ব্যতীত দেবতা মন্গষ্যগণের ( অভিনধিত ) ফণ দেন না। “জ্ঞানপূর্ববক 
ব। অজ্ঞান পূর্বক (সাধক কর্তৃক) ধ্যাত, স্বৃত পৃঞ্িত, স্তত ব। নমিত 
হইলেই দেবতা সাধকগণের মুক্তিপ্রদ হন”--তন্ধে এই সমস্ত বনে ভানা যাঁষ 
বে, পৃভাদি ব্যতীত চতুর্ববর্গ ফল (ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ ) সম্ভব নহে। 

নিগুণ ব্রন্মের কিরূপে পৃজাদি কর্তব্য ? অর্থাৎ পুজা! সম্ভব নহে। কারণ তাহার 
শরীর নাই। আর কি প্রকারেই বা তিনি মুক্তি প্রভৃতি ফল দিতে পারেন ; অর্থাৎ 
শরীর শূন্য বলিয়া তিনি কোন ফল দিতে পারেন না। এই জন্য অর্থাৎ উপাসনাদির 
জন্য শ্রীরামতাপনীয় শ্রুতিতে এবং কুলার্ণব তন্ত্রে সাধকের হিতের নিমিত সগ্তণ ও 
নিগুণ ভেদে ব্রন্ষের দ্বিবিধ রূপ বলি.তছেন-_“উপাঁসকের উপাঁসন! কাধ্যের নিমিত্ত 
চিন্ময়, অদ্বিতীয়, মায়াতীত, অশরীরী ব্রহ্ম কর্তৃক রূপ্‌ ( বিগ্রহ ) কল্পিত হইয়াছে? ॥১॥ 

এই শ্রোকের চিনম্ময়ত্য পদের অর্থ “জ্ঞানময়ন্ত” অর্থাৎ জ্ঞাননয়ের | মার্কণেয 
পুরাণে কথিত হইয়াছে £--“ষিনি চৈতন্করূপে এই পরিদৃশ্তমান সমগ্র জগৎ ব্যাপিয়া 


৯ 


৬৬ শীক্তানন্দ-তরঙ্গিণী 


অদ্বিতীয়স্ত একভ্ত। তথাচোক্তং যোগিনীহৃদয়ে_ 
একং হি পরমং ব্রহ্ম নানাতেন নিরূপ্যতে । 
স্ুল-নুক্মবিভেদেন পরংব্রন্ম-্যরূপিণী ॥ % 
গোপালতাপনীয়শ্র্ঘতিরপি-_ 
একমেব পরং ব্রহ্ম মায়য়া তু চতুষ্টয়ম্‌ ॥ ২॥ 
তস্মাদ্‌ ব্রদ্মৈব পুরূপেণ স্ত্ীরপেণ চ মায়য়ৈব নটবদ্‌ বহুধা ভবতি। 
“বহুৰপ ইবাভাতি মায়য়া বহুরপয়া” | 
ইতি শ্রুতেঃ | নিলস্ত কল! মায়! তয়। রহিতস্ত । আগ্নেয়পুরাণে-_ 
সকলো! নিলো জ্রেয়ঃ সব্বভঃ পরমো হরি; | 
দেহস্থঃ সকলে। ছেয়ে! নি্ষলো দেহবজ্জিতঃ ॥ 
হরিরিত্যুপলক্ষণম্‌। যামলে-_ 
সগুণা নিগুণ। চেতি মহামায়া দ্বিধা মতা । 
সগুণা মায়য়া যুক্ত। তথা হীন তু নিগুণা ॥ ৩॥ 


অবস্থিত আছেন” । অদ্বিতীয়হ্য পদের অর্থ__একন্ অর্থাৎ একেব। যোঁগিনী- 
হৃদযতন্থে সেইরূপই উল্ত হইযাচে | যথা-_“একই পররন্গ নানারূপে নিকপিত হন 
এবং পরবক্ধম্ববূপিণী ব্র্ধ শক্তিও স্তুল-্থশ্মাভেদে নাঁনাঁরূপে প্রতিভাত হন” । গোপাঁল- 
তাপনীর শ্রঙিও বণিতেছেন_-“একই পবব্রগ মাঁধাদাবা চারিভাগে বিভক্ত হন ॥২। 

অতএব ব্রহ্ম মাযা দাবি পুকষবপে ও স্ব্ীকপে নটেব ন্যাব বহুরূপ হন। কারণ 
শ্রতিতে উক্ত হইনাছে-“তহ্ধ ( বহুৰপ না হইলেও ) বহুরূপা মায়াদারা বহুরূপের 
ন্যায় প্রতিভাত হন।” 

নিক্ষলস্য পদের অন্তর্গত কল! শব্দের অর্থ_ মাঁযা। স্থতরাং “নিষলন্ত” 
পদের অর্থ_মায়৷ শৃন্যের। আগের পুরাণে কথিত হইস্কাছে--পপর্বজ্ঞ পরমেখবর 
সকল (সগুণ ) ও নিল (নিণ) জানিবে। দেহমধ্যবর্তী পরমেশ্বর সকল 
এবং দেহরহিত পরমেশ্বর নিল জানিবে”। “হরি” এই পদটী উপলক্ষণ অর্থাৎ 
হরিপদের দার! প্ররমেশ্বর ও মহামায়৷ উতয়ই সকল-নিফলরূপে লক্ষিত হুইতেছে। 
যামলতন্ত্রে কথিত হইয়াছে__"গুণ ও নিপু“৭_ এইরূপে মহামায়৷ ছ্বিবিধা বলিয়। 
নিশ্চিত হইয়াছে। মায্াযুক্ত মহামায়া সগুণা আর মায়াহীন মহামায়াই নিগুণা ॥৩| 


* মুদ্রিতে যোগরিনীহদয়ে প্লোকোহয়ং নোপলভ্যতে। 





তৃতীয়োল্লাসঃ ৬৭ 


অশরীরিণঃ মুখ-হস্ত-পাদা্বয়বাবচ্ছিন্ন-শরীর-রহিতন্ত | ভূতশুদ্ধৌ-_ 
নিষ্ষলং পরমং ব্রহ্ম কুতঃ গ্রীতিঃ কুতঃ সুখম্‌। 
নিরাকারং নিরীহঞ্চ রহিতং তিক্দ্রিয়েণ চ। 
জন্ম-কম্মাণি সব্বাণি ব্রন্মণো নাস্তি ভামিনি ! ॥ 
প্রকৃতেঃ সন্তি ভাবিনীতি পাঠশ্চ। উপাসকানাং সভক্তিক- 
জ্ঞানকম্মযোগবতামিত্যর্থ; | * লৈঙ্গে-_ 
স্ধ্বেষামেব মত্ত্যানাং বিভোদিব্যবপুঃ শুভম্‌। 
সকলং ভাবনাযোগাং যোগিনামপি নিফলম্‌ ॥ ৪ ॥ 


যোগিনাং কন্মযোগ-জ্ঞানযোগ-ভক্তিযোগবতামিত্যর্থ; ! আগ্রেয়- 
পুরাণে-__সাধূনামপ্রমত্তানাং ভক্তানাং ভক্তবৎসলঃ | 
উপকর্তা নিরাকারস্তদাকারেণ জায়তে ॥ 


অশরীরিণঃ পদের অর্থ-সুখ হস্ত পাদাদি অবরববিশিষ্ট শীর রহিতের। 
ভূতশ্ুদ্ধি তন্ত্রে কথিত হইয়াছে__“পরম শ্র্গ নিক্ষল ( মাঁয়াতীত ), নিরাকার, নিরীহ 
( চেষ্টারহিত ) ও ইন্দ্রিব রহিত; সুতরাং তাহার গ্রীতি কোথা! হইতে হইবে? 
আর ম্ুখই বা কোথা হইতে হইবে? হে ভামিনি! ত্রন্মেব জন্ম কণ্মা কিছুই 
নাই ।” . কোন কোন ভূতশুদ্ধি তন্ত্রে “জন্মকর্্মাণি সর্ববাণি প্রকৃতেঃ সন্তি ভাবিনি” 
এইরূপ পাঠ আছে। উহার অর্থ_হে ভাবিনি! প্রকৃতির জন্ম-কর্ম সকলই 
আছে। 

উপাপকানাং পদের অর্থ--তক্তিমান্‌ জ্ঞান-যোগী ও কর্দমযোগিগণের | 
লিঙ্গপুরাণে কথিত হইয়াছে “পরমেথরের দিব্য দেহ সকল মাঁনবগণেরই শুতজনক। 
পরমেশ্বরের সকল দেহ (মায়াকল্পিত বিগ্রহ) ভাবনার যোগ্য আর যোগিগণের 
নিফলদেহও ভাবনার যোগ্য ॥৪॥ 

যোশিনাং পদের অর্থ হইতেছে-__কর্ম্মযোগী, জ্ঞানযোগী ও ভক্তিষোগিগণের 
অর্থাৎ এই ত্রিবিধ যোগবিশিষ্ট ব্যক্তিই এস্থলে “যোগিন্‌” শব্ধের অর্থ। আগ্রে 
পুরাণে কথিত হইয়াছে__“ভক্তবৎসল ভগবান্‌ অপ্রমত্ত সাধু তৃক্ত সাধকগণের 
উপাসনা কার্যের নিমিত্ত নিরাকার হ্ইয়াও সেই সেই আকারে (সাধক- 
গণের ই্টদেবরূপে ) আবিভূ্ত হন এবং তাহাদের উপকারক হইয়া চতুর্বর্গ 


* ক পুস্তকে জ্ঞানযৌগভক্তিযোগবতাম্‌ থ পুস্তকে জ্ঞানযোগ-ভক্তিযোগরহিতভক্তানাম্‌। 


৬৮ শাক্তানন্দ-তরঙ্গিণী 


কাধ্যার্থং সাধকানাঞ্চ চতুর্ববর্গফলগ্রদঃ ॥ 
তথাচোক্তং মার্ক্েয়পুরাণে_ 
আরাধিতা সৈব নৃণাং ভোগন্র্গাপবর্গদা। 
বৃহন্নারদীয়ে-_ভক্তানাং মোক্ষদানায় ভবতো মৃত্তিকল্পনা ॥ ৫ ॥ 
আনাবনা-লন্ষণম্ 
আরাধন| তু ধ্যানং পুজ। চ। তে চ ভেদজ্ঞানপুর্বিবিকে ভোগ- 
স্বর্গ প্রদে। অভেদগ্ঞানপুরির্বকে তু মুক্তিপ্রদে। তদর্থঞ ব্রন্মকর্তকরপ- 
কল্পনা ইত্যর্থ | প্যানন্ত তততদ্দেবতায়াস্তততমন্ত্রঘটকীভূত-তততদ্র্ণোৎ- 
পন্ন-মুখহস্তপাদাগ্যবয়বাঁবচ্ছিন্শরীরবিষয়কচ্জানমিতি তু নি্ষর্ষীর্থঃ। 
তথাচোক্তং গারুড়েঙপি-- 
অমূর্তশ্চেৎ স্থিরো ন স্তাৎ ততো মুক্ডিং বিচিন্তুয়েৎ ॥ ৬ ॥ 
ধ্যানদ্বৈবিধ্য-কখনম্‌ 
যামলেপি--স্থুলস্ক্ম-বিভেদেন ধ্যানন্ত দ্বিবিধং ভবেৎ। 
সুমন মন্ত্রবপুজ্ঞণনং স্থুলং বিগ্রহচিস্তনম্‌ ॥ 


শালী 
সো তি পপ শী শপ স্ শ শশপীশীশশ শা শি পি শি শি শপপাশাশীশীশিটীস্দ শশী 








ফল প্রদান করেন।” মাঁকপ্ডষ পুরাণেও সেইরূপ কথিত হইয়াছে। বথা--“সেই 
মহামায়াই আর।ধিতা হইর। মানণগণের ভোগ» স্বর্গ ও অপবর্গ ( মুক্তি ) প্রদা হইয়া 
থাঁকেন।” বৃহ্মারদীয়-পুরাণে কথিত হইয়াছে--“ভক্তগণের মোক্ষদানের নিমিত্ত 
ভগবাঁন্‌ কতৃক মত্তি ক্সিত হইছে” ॥৫॥ 

আরাধনা কিন্তু ধ্যান ও পুজা । সেই ধ্যান ও পৃজা ( পুজ্য ও পুজকের ) 
ভেদজ্ঞান পূর্বক হইলে ভোগ ও স্বর্গপ্রদ হইয়া থাকে ; অভেদজ্ঞান পূর্বক হইলে 
মুক্তিপ্রর হয়। এই জন্যই অর্থাৎ 'আরাধনার জন্যই ব্রহ্মকর্তৃক রূপ কল্পিত 
হঈস্লাছে__ইহাই উক্ত শ্লোকের অর্থ! ধ্যান কিন্ত সেই সেই দেবতার অর্থাৎ 
সাধকগণের নিজ নিজ ইষ্টদেবতার সেই সেই মন্ত্রের ( ইট্টমন্ত্ের ) স্বরূপ-নির্ববাহক 
প্রত্যেক বর্ণ হইতে উৎপন্ন মুখ, হস্ত ও পাঁদাদি অবরূববিশিষ্ট যে শরীর, সেই শরীর 
বিষয়ক জ্ঞান--ইহাই “ধান” শব্দের নিষ্ষ্ট অর্থ। গরুড় পুরাণেও তাহাই কথিত 
হইয়াছে । যথা-_“যদি পরমেশ্বর মুর্তিরহিত হন, তবে তিনি স্থির অর্থাৎ ধ্যানের 
বিবয় হইতে পারেন না। সেই ভন্ই পরমেশ্বরের মুগ্তি চিন্তা করিবে” ॥৬। 

যামলতন্ত্রেণ কথিত হইয়াছে---স্থল হুক্মভেদে ধান দ্বিবিধ। মন্ত্রাত্বক বিগ্রহের 
চিন্তাই হুম্ষ ধ্যান। আর স্থূল ধ্যান হইতেছে স্থূল বিগ্রহের চিন্তা। হন্ড, পদ, 


তৃতীয়োল্লাসঃ ৬৯ 


সত পাটি সা 2. নি 


করপাদোদরাস্তাদি রূপং যত স্থুলবিগ্রহম্‌ । 
সুম্মুঞ্চ প্রকৃতে রূপং পরং জ্ঞানময়ং স্যৃতম্‌ ॥ 
সুম্মধ্যানং মহেশানি ! কদাচিন্ন হি জায়তে। 
স্থলধ্যানং মহেশানি ! কৃত্বা মোক্ষমবাপ্র য়াৎ ॥ ৭ ॥ 
যামলে--দেবতায়াঃ শরীরন্ত বীজাছুৎপদ্যতে ঞ্রুবম্‌। 
তত্তদ্বীজাত্মকং মন্ত্র জণ্ত। ব্রহ্মময়ো ভবে ॥ 
তদিষ্টং ভাবয়েদ্‌ দেবি ! যথোক্তধ্যানযোগতঃ | 
বর্ণরূপেণ সা দেবী জগদাধাররূপিণী ॥ ৃ 
বীজাৎ বর্ণাং। বাঁজপরিভাষামাহ কুলচুড়ামণৌ 
একাক্ষরং সমুগ্ধত্য পৃবববীজং পরং শক্তিরিতি। 
' পুর্বং কমিতি । পরমীকারঃ| রেফঃ কীলকম্‌। গান্ধবের্ব-_ 
নিত্যমেকাক্ষরং ব্রহ্ম অক্ষরং পরমং পদম্‌। 
সকৃজ, জপ্তাহক্ষরং মন্ত্র ব্রন্মভূয়ায় কল্পতে ॥ 
জপ্তু। তং সাধয়েৎ সব্বং বহুজাপেন কিং ফলম্‌ ॥ ৮ ॥ 
উদর ও মুখ গ্রভৃতি যে ৰপ (আকার ) তাহাই ্টলবিগ্রহ এবং প্্রন্কতির 
অতীত ( অত্রিগুণাত্মক ) জ্ঞানম রূপ স্থক্ম বিগ্রহ বলিয়া কথিত হইয়াছে। 
হে মহেশানি ! (স্থল ধ্যান ব্যতীত ) সুক্ষুধ্যান কখনও উৎপন্ন হয় না। হে 
মহেশ্বরি ! (সাধক ) স্ুল ধ্যান করিয়া সাঁলোক্যাদি মুক্ত প্রাপ্ত হয়” ॥৭॥ 
যামল তন্নে কথিত হইয়াছে--“দেবতার বীজ হইতেই দেবতার শরীর উৎপন্ন 
হয়। ( সাধক ) সেই সেই বীজরূপ মন্ত্র জপ করিয়! ব্রহ্মময় হন। অতএব হে দেবি ! 
যথোক্ত ধ্যানযোগের দারা ইষ্টমন্ত্রের ভাবন। করিবে। পরমেশ্বর-শক্তি সেই মহামায়াই 
বর্ণরূপে জগতের আধার-স্ববপা হইথাছেন। শ্লোকোক্ত “বীজাৎ, এই পদের অর্থ 
_বর্ণাৎ অর্থাৎ বর্ণ হইতে ।” কুলচুড়ামণি তত্ত্রে বীজ শব্দের পরিভাষ! বলিতেছেন 
_প্পুর্বব অর্থাৎ ককাররূপ একাক্ষর বীজ উদ্ধার করিয়া পর অর্থাৎ ঈকাররূপ 
শক্তি উদ্ধার করিবে”। পূর্ব শব্দের অর্থ--ককার। পর শব্দের অর্থ-_ঈকার | 
রেফ হইতেছে কীলক। গন্ধর্বতন্ত্রে কথিত হইয়াছে__“একাঙ্গম্র মন্ত্র নিত্য ব্রহ্ম 
স্বরূপ আর এ অক্ষরই পরমপদ ( মোক্ষ)। ( সাধক ) সেই একাক্ষর মন্ত্র একবার , 
জপ করিয়া ব্রহ্গতুল্য হন। সুতরাং সেই একাক্ষর মন্ত্র জপ করিয়া সকলই সিগ্ধ 
কর। বনু জপের ফল কি?॥। 


রি শাক্তানন্দ-তরঙ্গিণী 


পাস | পিস স্পা পিপি | স্টিকি শি পিস পলি | টি তি এসি রসি  প্ চক সে সারি 


স্থলঃ সক্ষম এক এব । তথাচোত্তং যমলে-_ 
দ্ৃতস্ত দ্বিবিধং রূপং কাঠিন্তং স্বচ্ছতা তথা । 
কাঠিন্টে স্বচ্ছতায়ান্ত ঘৃতমেব ন সংশয়? ॥ 
পান্সেহপি- দীপাছ্ৎপদ্ভতে দীপো যথা তদ্বদ্‌ ভবিষ্যতি। 
ইতি বচনাৎ। অথব৷ পুজ্য-পুজকয়োরভেদজ্ঞানার্থং ব্রহ্মণো রূপ-কল্পনা 
তথাচোক্তং কৌন্মে__ 
মন্ান্তে যে তু চাস্সানং বিভন্ং পরমেশ্বরাৎ। 
ন তে পশ্যস্তি তং দেবং বৃথা তেষাং পরিশ্রম ॥ 
ঈশ্বর ইতাপলক্ষণম্‌। তথাচোক্তং কদ্রযামলে _ 
সবর্বদেবময়ীং দেবীং সর্ববমন্ত্রময়ীং পরাম্‌। 
আত্মানং চিন্তয়েদ্‌ দেবি ! পরমানন্দরূপিণীম্‌ ॥ ৯ ॥ 
যোগনিবপণম্‌ 
অথ প্রসঙ্গাদ যোগজ্ঞানং লিখ্যতে। 
অথাহপরং প্রবক্ষ্যামি সমাধিং ভবনাশনম্‌ | 
ভবনাশনং জন্মনাশনমিত্যর্থ) । 


স্থল ও সক্ষম একই অর্থাৎ স্থল ও হুক্ষেব কোন ভেদ নাই। যাঁমলতন্ত্রে তাহাই 
উক্ত হইযাছে। যথা--“ঘ্বতের ছুইটী বপ-_কাঠিন্য ও স্বচ্ছতা, কিন্তু কাঠিন্য ও 
স্বচ্ছতা, এই উভয় অবস্থাতেই তাহা ঘৃতই থাকে -ইহাঁতে সংশঘ নাই”। “দীপ 
হইতে যেমন দীপ উৎপন্ন হয়, তত্রপ (নুঙ্ম হইতে স্থুলেব ) উৎপত্তি হইবে”__- 
পন্সপুরাণের এই বচন হঈতেও তাহাই জান! যায় অর্থাৎ স্থূল ও সুক্ম এক। অথবা 
পূজ্য ও পুজকের অভেদ জ্ঞানের জন্যই ব্রহ্ম কর্তৃক রূপ (বিগ্রহ ) কল্লিত হইয়াছে। 
কুম্মপুরাণেও তাহাই উক্ত হইয়াছে । বথা-_প্বাহারা নিজের আত্মাকে পরমেশ্বর 
হইতে বিভিন্ন মনে করে, তাহারা সেই পরমেশ্বরকে দর্শন কবে না । তাহাদের 
( আরাধন! কার্ধ্য ) পরিশ্রম বৃথা ।” “ঈশ্বর” এই শব্দটী উপলক্ষণ অর্থাৎ পূর্বোক্ত 
বচনে ঈশ্বর শব্দটী ইষ্টদেব তাতপর্ষ্যে প্রযুক্ত হওয়ায় "পরমেশ্বরাৎ* পদের অর্থ হইবে 
ইষ্টদেব হইতে। কঈদ্রধামল তন্ত্রে তাহাই উক্ত হইয়াছে । যথা_“হে দেৰি ! পরমানন্দ- 
রূপিণী সর্ববমন্ত্রয়ী ও সর্ববদেবময়ী পর! দেবীকে নিজের আত্মা বলিয়া! ভাবনা করিবে” ॥৯॥ 

অনস্তর প্রসঙ্গক্রমে যোগজ্ঞান লিখিত হইতেছে । অনন্তর “ভবনাশন* অপর 
সমাধি বলিব। “ভবনাশন” অর্থাৎ-_জন্মনাশক। হৃৎপদ্মের করিকামধ্যে মনোহর 


তৃতীয়োল্লাসঃ ৭১ 
হৃৎপদ্মকণ্ণিকামধ্যে ধ্যায়েৎ সিংহং মনোহরম্‌। 
সিংহোপরি স্থিতং পদ্মং রক্তং তস্টোদ্ধগং শিবম্‌ ॥ 
তস্তোপরি মহাদেবী রমতে কামরূপিণী ॥ 
সিতপ্রেতো মহাদেবো রক্তপ্রেতোহপি পদ্মজঃ | 

ব্রহ্মা লোহিতপস্কজ ইতি বা পাঠঃ । 
হরিরূ্রস্ত্ বিজ্ঞেয়ো বাহনানি মহৌজসঃ ॥ 
ধ্যায়েচ্চ পরমেশানি ! যথোক্ত-ধ্যনিযোগতঃ | 
দেবাত্মকং স্বমাআনং ভাবয়েদ যতমানসঃ ॥ 
তন্তান্যনু)রূপং ঘদ্‌ মৎ তৎ স্বকীয়মিতি ভাবয়েৎ। 
এক্যং সংভাবয়েন্িত্যং স্বগুকদেবতাত্মনাম্‌ ॥ ১০ 
শ্রীক্রমেহপি_ আত্মানং চিন্তুয়েদ্‌ দেবি ! শক্তিনাগ্যাস্বরূপিণীম্‌। 
মনসা বচস! চেব কায়িকেন চ চিন্তয়েৎ ॥ 
অন্তত্রাপি-_-আত্মাহভেদেন সঞ্চিন্তয যাতি তন্ময়তাং নরঃ। 
সোইহমিত্যস্ত সততং চিন্তনাৎ তন্ময়ো ভবেৎ ॥ 











সিংহ চিন্তা করিবে। সিংহের উপরিভাগে অবস্থিত রক্তপন্ম ও উহার উপরিভাগে 
স্থিত মিবকে ধ্যান করিবে। উহাব উপরিভাগে কামবপিণী মহাদেবী বিরাজমান! 
আছেন। শুভ্রবর্ণ প্রেতবপ মহাদেব ও রক্তবর্ণ প্রেতবপ পদ্মোন্তব (ব্রহ্মা )__ 
হরি ও হর--ইহীরা মহাশক্তির বাহন। অথবা (উক্ত শ্লোকের চতুর্থ চরণে) 
্রহ্দ৷ লোহিত-পঙ্কজ2” এইরূপ পাঠ আছে। হে মহেশ্বরি! যথোক্ত ধ্যান- 
যোগান্ুসারে ধ্যান করিবে, সংযতচিত্ত হইয়। নিজের আত্মাকে দেবীম্বূপ চিন্তা 
করিবে এবং তাহার অনুপ যে যে দেবতা, তাহাঁদিগকেও আত্মীয় অর্থাৎ 
আত্মস্বরূপ চিন্তা করিবে। সর্বদাই নিজ গুরু, দেবতা ও আত্মার এ্রক্য ভাবন৷ 
করিবে ॥১০॥ 

্ীক্রমতশ্থ্রে কথিত হইয়াঁছে--“হে দেবি! মনের দ্বারা আগ্ান্বরূপিণী শক্তিকে 
আত্মা বলিয়া চিন্ত। করিবে । বাক্যের ছারা এবং শরীরের দাবা "শক্তির উপাসনা 
কর্তব্য ।” অন্থত্রও কথিত হইয়াছে--“আত্মার সহিত অতেদে (ইষ্টদেবকে ) চিন্তা 
করিয়া সাধক নর ততম্বরূপত প্রাপ্ত হয়। “সোহহং” অর্থাৎ সেই পরমেশ্বরই আমি-- 
উহার সর্ববদ। চিন্তায় সাধক তৎঘ্বরূপ হইয়া! যায় । আমি দেবী--অগ্ত নি: বং 


৭২ শাক্তানন্দ-তরঙ্গিণী 





অহং দেবী ন চান্যোহন্মি মুক্তোহহমিতি ভাবয়েৎ। 
রুদ্রস্ত চিন্তনাদ্‌ রুদ্রো বিষু্ স্যাদ্‌ বিষুচিন্তনাৎ ॥ 
হূর্গায়াশ্চিন্তনাদ্‌ হূর্গী ভবতোব ন চীন্যথা । 
এবমভ্যস্তমানস্ত অহন্তহনি পার্ববতি ! ॥ 
জরামরণছুঃখাছোমুচ্যতে ভববন্ধনাৎ। 
দ্যানযোগ-প্রশংসা 

ধ্যানযোগপরস্তাহস্য পুজা নাস্তি কথঝন ॥ 
বিনা ন্যাসৈবিনা পুজাং বিন। জাপ্য-পুরক্ছ্িয়াম্‌। 
ধ্যানযোগাদ্‌ ভবেৎ সিদ্ধিনান্যথা খলু পারবতি ! ॥ 
এতৎ তে কথিতং দেবি ! ব্রন্মভ্ঞানমিদং মহৎ। 
বিজ্ঞায় গুরুতো৷ দেবি ! সংসার-সাগরং তরেৎ ॥ 
অহং ব্রহ্ষাস্রি বিজ্ঞানাদজ্ঞানবিলয়ো ভবেৎ। 
সোহহমিত্যেব সধ্ধিন্ত্য বিহরেৎ সববদ! প্রিয়ে ! ॥ 
যথা ফেন-তরঙ্গাদি সমুদ্রাহথিতং মুনে !। 
সমুদ্রে লীয়তে তদ্বদ জগদাত্সনি লীয়তে ॥ 

ইতি গন্ধব্বতন্ত্রোক্ত-যোগঃ ॥ ১১ ॥ 


আমি মুক্ত-_উহা! ভাঁখনা করিবে। ( সাধক ) কদ্রের ভাবনায় রুদ্রস্বূপ এবং 
বির ভাবনার বিষুম্বরূপ হয়। ছর্গার চিন্তায় হূর্গা হয়; অন্য কোন প্রকারে 
(তাহা) হয় না। হে পার্ধতি। প্রতাহ এইরূপ অভ্যাস করিলে জরা, 
মৃত্যু ও ছুঃখ হইতে এবং সংসারবন্ধন হইতে মুক্ত হর। এই ধ্যানযোগপরারণ 
ব্যক্তির পৃজা নাই অর্থাৎ এইরূপ যোীর বান পুজা অনাবগ্তক। 

হে পার্ধতি! স্কাস ব্যতীত, পূজা ব্যতীত, জপ ও পুরশ্চরণ ব্যতীত ধ্যানযোগ 
দ্বারা নিশ্চয়ই সিদ্ধি হয়; অন্ত কোন প্রকারে সিদ্ধি হয় না। হে দেবি! 
ইহা তোমাকে বলিলাম। এই মহৎ ব্রহ্মজ্ঞান গুরুর নিকট অবগত হইয়! ( শিষ্য ) 
ংসার-সাগর হইতে উত্তীর্ণ হইবে । আমি ব্রঙ্গ- এইরূপ জ্ঞান হইতে অজ্ঞানের 
লয় হয়। হে প্রিয়ে! সেই (পরমেশ্বর ) আমিই--এই চিন্তা করিয়া--সর্ববদা 
বিচরণ করিবে অর্থাৎ সকল সময়ে সকল কাধ্যের মধ্যে “সোহহংঃ চিন্তা করিবে। 
,হে মুনে।. ফেন, তরজ, বুদ্ধ যেমন সমুদ্র হইতেই উখিত হয় এরং সমুদ্রেই 


তৃতীয়োল্লাসঃ 9৩ 
তম্মাৎ সাধকানাং হিতার্থায় ব্রহ্ম স্ত্রীপুংরূপং ধত্তে। বিষণযামলে 
দেবীং প্রতি বিষুবচনম্‌-__- 
মাতস্ৎ-পরমং রূপং তন্ন জানাতি কশ্চন। 
কাল্যাদি স্ুলং যদ্রপং তদর্চন্তি দিবৌকসঃ ॥ 
্ত্ীরূপাং বা স্মরেদ্‌ দেবীং পুংরূপাং বা স্মরেৎ প্রিয়ে !। 
শ্লরেদ বা নিফলং ব্রহ্ম সচ্চিদানন্দরূপি যত ॥ 


সত্রীবপাবতার-লক্ষণম্‌ 
স্তন-যোন্যাগ্বয়বাবচ্ছিন্ন-শরীরাঃ স্্রীরপাবতারাঃ ৷ তদ্‌ যথা 
কালী নীল! মহাহুর্গা ত্বরিতা ছিন্নমস্তক!। 
বাগ.বাদিনী চান্নপূর্ণী তথা প্রত্যঙ্গিরা পুনঃ ॥ 
কামাখ্যাবাসিনী বালা মাতঙ্গী শৈলবাসিনী । 
ইত্যাগ্যাঃ সকলা বিদ্যা; কলৌ পুর্ণফলপ্রদাঃ ॥ ১২॥ 


অন্যত্রাপি--উমেতি কেচিদাহুস্বাং শক্তিং লক্ষ্মীতি চাপরে । 
ভারতীত্যপরে চৈনাং গিরিজেত্যন্বিকেতি চ ॥ 


লয় হয়, তব্রপ এই জগৎ (ব্রহ্ম হইতে উৎপন্ন হইয়া ) ব্রন্ষেই লয় হয়। ইহাই 
গন্ধর্বতন্ত্রোৌক্ত যোগ ॥ ১১॥ 

অতএব সাধকের কল্যাণের জন্যই ব্রহ্ম স্ত্রীরূপ (স্ত্রী মূর্তি_কালী ছর্গা 
প্রভৃতি ) ও পুরুষরূপ ( পুরুষ মুত্তি--শিব, বিষ্ণু প্রভৃতি ) ধারণ করেন । বিষু-যাঁমল 
তন্ত্রে দেবীর প্রতি বিষ্ণুর উক্তি হইতেছে-_-“হে মাঁতঃ! তোমার সেই পরম 
(হুক্ ) রূপ কেহ জানে না। কালী, তার! প্রভৃতি যে সমস্ত স্থল রূপ, তাহা 
দেবতাগণ অচ্চনা করেন। হে প্রিয়ে! সেই দেবীকে স্ত্রীরপা চিন্তা করিবে 
অথবা পুরুষরূপা! চিন্তা করিবো অথবা দেবীকে-সচ্চিদানন্দরূপ যে নিল 
ব্রহ্ম, তৎস্বরূপা চিন্তা করিবে |” শুন, যোনি প্রভৃতি অবয়ববিশিষ্ট বিগ্রহ স্ত্রীরূ্প 
অবতার। তাহা এইরূপ £--কালী, নীল! (তার! ), মহাতুর্গা, ত্বরিতা, ছিন্নমস্তা, বাগ 
বাদ্দিনী, অন্নপূর্ণা, প্রত্যঙিরা, কামাধ্যাবাসিনী, বাল! (ভৈরবী), মাতঙ্গী *ও শলবাপিনী 
( মহ্ষিমর্ষিনী )--প্রভৃতি এই সমস্ত বিগ্য| ( শক্তি ) কলিকালে পূর্ণ ফলদাত্রী ॥ ১২4 

অন্তত্রও উক্ত হইয়াছে--“কেহ তোমাকে উমা বলে, কেহ শক্তি বলে, অপর' 
কেহ লক্গমী বলে; অপর কেহ ইহাকে ভারতী বলিয়া মনে করে। কেহ বা গিরিজা, 

১০ 


৭৪ শাক্তানন্দ-তরঙ্গিণী 


আগ আরা উপ উপ সি ৯৫৯ ছি 


হুর্গেতি ভদ্রকালীতি চণ্ডীং মাহেশ্বরীং তথ! । 
কৌমারীং বৈষ্ণবীং বারাহীতি চৈন্্ীতি চাপরে ॥ 
ব্রাহ্মীতি বিদ্ভাবিগ্যেতি মায়েতি চ তথা পরে। 
প্রকৃতিং চাপবাং চৈব বদস্তি পরমর্ষয়ঃ ॥ ১৩ ॥ 
পুরুষাবন্তার-লম্ষণম্‌ 
শিশ্বাগ্বয়বাবচ্ছিন্নশবীরাবচ্ছিন্নাবতারাঃ পুংবপাঃ। যথা ব্রহ্ম!-বিষু- 
শিবাদয়ঃ। এবং-__ 
মৎস্য; কৃর্মো৷ বরাহশ্চ হৃসিংহে! বামনস্তথা | 
রামে! রামশ্চ রামশ্চ বুদ্ধ-কন্কী চ তে দশ ॥ 
ইত্যাদি। নপুংসকং গৃহস্থিরনুপাস্যমেব, ফলাজনকত্াং । 
গৃহস্থানাঞ্চ সব্রে স্থ্ত্র্জ বৈ ব্রন্মচাবিণাম্‌ | 
“গৃহস্থানাঞ্চ সবের্বে স্থ্যপবিত্যপাদানাৎ শিব-ছূর্গা-বিষুঃপুবস্কাবেণ 
উপাঁসন! কার্য্যা । তথাচ বিমলানন্দভাষ্ে কুর্মপুরাণম্‌__ 
মনুষ্যাণামুমা দেবী তথা বিষুঃ সদাশিবঃ | 
যা যস্যাইভিমতা পুংসঃ সা হি তস্যৈব দেবতা । 





কেহ ব| অন্বিকা, কেহ ব৷ ছূর্গা, কেহ বা ভদ্রকালী, কেহ চণ্ডী, কেহ বা মহেশ্বরী, 
সেইরূপ কেহ কৌমারী, কেহ বৈষ্কবী, কেহ বাবাহী, কেহ প্রন্দ্ী, কেহ ব্রাহ্মী, কেহ 
বিদ্কা কেহ অবিস্তা, কেহ বা মায়া বলে। পরমর্ষিগণ তোমাকে পরা প্রকৃতি 
বলিয়৷ থাকেন ॥ ১৩॥ 

উপস্থাদি অবয়ববিশিষ্ট বিগ্রহযুক্ত অবতার পুকষবপ। যেমন-ব্রহ্ষা, বিষু, 
শিবাদি। এইরূপ £-মতস্ত, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, 
বলরাম ও কল্ধী--এই দশ অবতার ও ভন্ঠান্ত দেবতাগণ। নপুংসক অবতার 
গৃহস্থের উপাস্তই নহে, কারণ তাহারা ফলজনক হন ন|। "গৃহস্থের সকলেই 
উপাশ্ত, কিন্ত ব্রন্মচারীর ব্রদ্ষই উপান্ত*_-এই বচনে "্গৃহস্থের সকলেই উপান্ত' 
এইরূপ কথিত হওয়ায় শিব, হূর্গা বিষ্রূপেই গৃহস্থের পরমেশ্বরের উপাসনা 
কর্তব্য। “বিমলানন্নতাস্যো”ক্ত কৃর্মপুরাণ বচনে সেইবূপই উক্ত হইয়াছে । যথা__ 
“মনুষ্যগণের উমাদেবী, বিষ ও সদাশিব উপান্ত। যে মানবের যে দেবতা অভিমত 
অর্থাৎ যিনি যাহার উপাসনা করিতে ইচ্ছুক, তিনিই তাহার ইট দেবতা। কিন্ত 


তৃতীয়োল্লাসঃ ৭৫ 


পি এপস পাস সপ না পা পাস পলা পি সি পাই স্পা স্পস্ট সপ ৯ পিসি পি শি পাকি পিি শি পাস পিসি এ এ পি এ এ সি পি পি তি পি শি টি এসসি কমি 


কিন্তু কার্ধ্যাহবিশেষেণ পৃজিতা স্বেষ্টদা নৃণাম্‌॥ 
নৃণাং মনুষ্যাণামভেদেন পৃজা কার্য্যা । শৈবে দেবীং প্রতি ঈশ্বর- 
বাক্যম-_একং প্রশংসতি যন্ত স্ধ্বানেব প্রশংসতি। 
একং নিন্দতি যন্তেষাং সববানেব বিনিন্দতি ॥ ১৪ ॥ 


ঈশ্বর নিন্মা-ফলম্‌ 


ঈশ্বারস্য প্রশংসায়াং ন সুখং নিন্দায়াং বা ন ছুঃখং সুখছুখ- 
রহিতত্বাৎ। কিন্তু নিন্দকস্য নরকমেব। তথাচোক্তং ভাষ্তে_. 
দেবী-বিষু-শিবাদীনামেকত্বং পরিচিন্তয়েৎ। 
ভেদকৃন্নরকং যাতি যাবদাহুতসংপ্লবম্‌ ॥ 
আহ্তসংপ্রবং প্রলয়কাল-পর্য্যস্তমিত্যর্থঃ | বারাহে_ 
যথা হূর্গা তথা বিষুর্ষথ! বিষুস্তথা শিবঃ। 
এততত্রয়মেকমেব ন পৃথ্গ্‌ ভাবয়েৎ সুধীঃ ॥ 
যোইন্যথা ভাবয়েদেতান্‌ পক্ষপাতেন মুঢ়ধীঃ | 
স যাতি নরকং ঘোরং রৌরবং পাপপুরুষঃ ॥ ১৫ ॥ 


মনুয্যগণের অবিশেষেই পূজা কর্তব্য । অভেদে পুজিত হইলেই তিনি স্বাভিমত 
ফল প্রদান করেন। উক্ত শ্লোকের “কিন্ত কাধ্যা২বিশেষেণ” এই অংশের অর্থ-- 
মনুত্যগণের অবিশেষে অর্থাৎ অতেদে পুজা কর্তব্য। শিবপুরাণে দেবীর প্রতি ঈশ্বরের 
বাক্য হইতেছে--“ধিনি এককে প্রশংস! করেন, তিনি সকলকেই প্রশংস! করেন। 
যিনি তীহাদের একজনের নিন্দা করেন, তিনি সকলকেই নিন্দা! করেন” ॥ ১৪ ॥ 

ঈশ্বরের প্রশংসায় সুখ হয় না এবং নিন্দায় ছুঃখ হয় না। কারণ তাহার সুখ ছখ 
নাই। কিন্তু নিন্দাকারীর নরকই হইয়া থাকে। তাহাই তাষ্যে উক্ত হইযাছে। 
যথা--"দেবী, বিষুত ও শিবাঁদির একাই ( অভেদই ) ভাবনা! করিবে। যাহারা 
ভেদ কল্পনা করে, তাহার! প্রলয়কাল পর্যন্ত নরকে গমন করে”? “আহ্ত-সংপ্লব” 
শব্দের অর্থ হইতেছে--প্রলয়কাঁল পধ্যন্ত। বরাহ পুরাণে উক্ত হইয়াছে “যেরূপ ছুর্গা, 
সেইরূপ বিষ, যেরূপ বিষু। সেইরূপ শিব-_স্ুধী ব্যক্তি এই তিন জনকে একই চিন 
করিবে, কখনও পৃথক্‌ চিন্তা করিবে ন/। যে মুঢ় পক্ষপাত-প্রযুক্ত ইাদিগকে 
পৃথক্‌ বলিয়া ভাবনা করে, সেই পাপাত্বা রৌরব নামক ঘোর নরকে 
গমন করে ।” ॥ ১৫ ॥ 


৭৬ শাক্তানন্দ-তরঙ্গিণী 


যামলে- ধ্যানগম্যং প্রপশ্যন্তি রুচিভেদাৎ পৃথগ্বিধম্‌। 
তন্ত্রে_-একৈব হি মহামায়! নামভেদং সমাশ্রিতা । 
বিমোহনায় লোকানাং তম্মাৎ সমমনা ভবেৎ ॥ 
প্রবৃত্তিমার্গসঙ্গস্ত দীক্ষাভেদেন পূজয়েৎ। 
নিবৃত্তিং মার্গমাণস্ত ভেদবাদং বিবর্জয়েৎ ॥ ১৬॥ 


শক্ত তপাজনা-প্রশংসা 


শিববিষ্ঞোরুপাসনাং ত্যক্তুণ দেব্যা উপাসনা কর্তৃব্যা, কোমলাস্তঃ- 

করণত্বাৎ তুক্তিমুক্তিদাতৃত্বাচ্চ। শিব-বিষ্ঞোরুপাসনায়াং কায়কর্লেশেন 

মুক্তিমাত্রম্‌। তথাচ শারদায়াং ভূবনেশ্বরীং প্রতি শিববাক্যম__ 
আদ্যাপযশেষজগতাং নবযৌবনাসি 
শৈলাধিরাজতনয়াপ্যতিকোমলাসি | 

সময়াতন্ত্বে_কদাচিৎ কস্ত মুক্তিঃ স্তাৎ কস্তচিদ্‌ ভূক্তিরেব চ। 
এতস্তাঃ সাধকস্তাথ তূক্তিমুক্তিঃ করে স্থিতা ॥ 

রুদ্রযামলে- যত্রাস্তি ভোগো নচ তত্র মোক্ষো 


যামলতন্ত্রে উক্ত হইযাছে__“সাধক আপনার রুচি অম্ুসারে ধ্যানগম্য 
পরমেশ্বরকে নানাপ দেখে”। তত্ত্রে কথিত হ্ইর়াছে--“একই মহামায়া 
সাধারণ জনগণের মোহের নিমিত্ত নামভেদ আশ্রয় করিয়াছেন অর্থাৎ শিব ছুর্গীদি 
নানা মুক্তিতে আবিভূত হইয়াছেন। অতএব তুল্যমনা হইবে অর্থাৎ ভেদ দৃষ্টি 
বর্জন করিবে। বাহার! প্রবৃত্তিমার্ণে অবস্থিত, তাহারা! বিবিধ দীক্ষার দ্বারা দেবীর 
অর্চনা করিবেন। নিবৃত্তি আকাঙ্ষ! করিলে ভেদবাদ পরিত্যাগ করিবে” ॥ ১৬ ॥ 

শিব ও বিষ্ণুর উপাসনা পরিত্যাগ করিয়া দেবীর উপাসনা কর্তব্য, কারণ তাহার 
অস্তঃকরণ কোমল এবং তিনি ভোগ ও মোঁক্ষদাত্রী। কিন্তু শিব ও বিষুর উপাসনার 
বহু কষ্টে মুক্তিমাত্র হয়। শারদাতিলক তন্ত্রে ভূবনেশ্বরীর প্রতি শিবের উক্তিতে 
সেইরূপই কথিত হইয়াছে । যথা £_-“সমন্ড জগতের আগা! € আদি জননী ) হইয়াও 
তুমি নবযৌবনা এবং পর্বতরাঁজ হিমালয়ের কন্ঠা হুইয়াও তুমি অতি কোমলা।” 
সময়াতস্তরে উক্ত হইয়াছে £--“( শিব ও বিষ্ণুর উপাসকগণের ) কখনও কাহারও মুজি 
হয় এবং কাহারও বা! ভোগ হয়; কিন্ত দেবীর উপাসকগণের ভুক্তি মুক্তি দুইই 
করতলগত হয়।” কদ্রযামল তন্ত্রে উক্ত হইয়াছে £--"যেখানে ভোগ আছে, সেখানে 


তৃতীয়োল্লাসঃ ৭৭ 


যত্রাস্তি মোক্ষো নচ তত্র ভোগঃ। 
শিবাপদাস্তোজযুগার্চকানাং 
ভোগশ্চ মোক্ষশ্চ করস্থ এব ॥ 
যোইন্তেভ্যো দর্শনেত্যশ্চ ভূক্তিং মুক্তিধ্ কাজ্ষতি। 
স্প্রলব্ষ-ধনেনৈব ধনবান্‌ কিং ভবেন্রঃ ॥ 
শুক্কৌ রজতবিভ্রান্তির্থা জায়েত পার্ধ্বতি ! 
তথান্তাদর্শনেভ্যশ্চ তুক্তিং মুক্তিঝ কাজ) % ॥ ১৭॥ 


ইতি ্রুপবিবাঁজকা চা্য-পরমহংসতীর্থাবধূত-শ্ীমদ্-ব্র্গানন্দগিরি- 
কতাঁযাং শাক্তানন্দ-তরঙিণ্যামভেদযোগনির্ণয়ে। 
নাম তৃতীয়োল্লাসঃ। 


মোক্ষ নাই। যেখানে মোক আছে, সেখানে ভোগ নাই। যাহারা মহাদেবীর 
পাদপন্ন যুগল অর্চনা কবে। তাহাদেব ভোগ ও মোক্ষ কবতলেই অবস্থান করে। 
যে ব্যক্তি অন্য দেবতার দর্শন (সাক্ষাৎকার) হইতে ভোগ ও মোক্ষ আকাজ্ষ! করে, সে 
কি স্বপ্ন ধনের দ্বারাও ধনবান্‌ হইতে পারে? হে পার্কতি ! শুক্তিতে যেরূপ রজতত্রম 
উৎপন্ন হয়, সেইরূপ অন্য দেবতাব দর্শন হইতে ভোগ ও মোক্ষ আকাঙ্কাকারী 
ব্যক্তির.ত্রান্তিই জন্মে ॥ ১৭॥ 


শাক্তানন্দ তরঙ্গিণীর অভেদযোগ ন।মক তৃতীয় উল্লাসের 
অনুবাদ সমাপ্ত । 


ঈ বন্ততত্ত পঞ্চোপাসকানামেব প্রবৃতি-নিবৃত্তিভেদেনোপাসনয়া তুক্তি-মুক্তি-সিদ্ষিরিতি 
শান্্রসিদ্ধান্তঃ। 


্ত্থোভলাভনও 
অথ প্রাতঃকৃত্যম্‌ 


যামলে-- প্রাতঃকৃত্যমকৃত্ব! তু যো দেবীং ভক্তিতোহচয়েৎ। 
তস্ত পুজা চ বিফলা শৌচহীনা যথা ক্রিয়া ॥ 
্রান্ধ্যে মুহুর্তে চোখায় চিন্তয়েদ্‌ গুরুদৈবতম্‌। 
্বমূদ্ধনি সহস্রারে শিবাখ্য-পরবিন্দুকে ॥ 
্রাহ্গযমুতুর্তস্ত রাত্রেরুপান্ত্যো মৃহূর্তঃ | তথাচ যামলে _ 
দ্বৌ দণ্ডো রাত্রিশেষে তু ব্রান্ধ্যং মুহূর্তকং বিছুঃ ॥ ১ 


প্রীগুর-ধ্যানম্‌ 
গুরোধ্যানং যথা-_শশাঙ্কাযুতসম্কাশং বরাভয়লসৎকরম্‌। 
শুক্লান্বরপরীধানং $ শুরুমাল্যান্ুলেপনম্‌ ॥ 
বামোরৌ রক্তশক্ত্যা চ যুতং দেবাখ্যমব্যয়ম্‌। 
শিবেনৈক্যং সমুনীয় ধ্যায়েৎ পরগুরুং ধিয়া ॥ 
এবং ধ্যাত্বা পুরশ্চৈব পঞ্চভূতময়ৈ্যজেৎ ॥ ২ 


অনস্তর প্রাতঃকৃত্য । যামলতন্ত্রে উক্ত হইঘ়াছে--“যে ব্যক্তি প্রাতঃকত্য না 
করিয়াই দেবীকে ভক্তি পূর্ব্বক অর্চনা! করে, তাহার এঁ পুজা শৌচহীন ক্রিয়ার ন্যায় 
নিক্ষল। ক্রান্ধ্য মুহূর্তে উখিত হইয়া ( শয্যার উপরে থাকিয়াই ) নিজের মস্তকস্থিত 
সহশ্রার পন্মের সমীপবর্তা ( দ্বাদশদল পদ্মে ) শিব নামক পরবিন্দুতে গুরুদেবের ধ্যান 
করিবে। ব্রান্গ্য মুহূর্ত কিন্ত রাত্রির উপান্ত্য (রাত্রি শেষের পূর্ব) মুহূর্ত। যাঁমলতন্তে 
কথিত হইয়াছে--রাত্রি শেষের ছুই দগ্ডকে ব্রাঙ্গ্য মুহূর্ত বলে” ॥১॥ 

গুরুদেবের ধ্যান এইরূপ ₹--অধুত শশান্কের সদৃশ, বরাতয়-বিভূষিত হস্ত, 
শুর্ুবস্্র পরিধাঁনকারী, শুরুমাল্যধারী, চন্দনার্দি অন্ুলেপনে অনুলিগ্ত, বাম উরুতে 
' রুক্ত-শক্তিযুক্ত দেব নামক অব্যয় পরগুরুকে ( দীক্ষাগ্ুরূকে ) শিবের সহিত অভিন্ন 


$ ক খ পুস্তকে--শুক্লান্বরধর-্রীমচ্ছুক্ | 


চতুর্থোল্লাসঃ ৭৯ 
জগুরু-মানসপুজা। 


গন্ধতত্বং পাধিবন্ত *% কনিষ্ঠান্থুলিযোগতঃ ॥ 
শব্দময়ং মহাপুষ্পং প্রথমাঙ্গুলিযোগতঃ। 
বায়ুূপং মহাধূপং তর্জনীভ্যাং নিয়োজয়েত ॥ 
তেজোরপং মহাদীপং মধ্যমাদ্বয়যোগতঃ। 
অমৃতং ভোজনং +' তদ্বদমৃতান্ুলিযোগতঃ ॥ 
নমস্কারেণাইগ্লিনা বাগ্ভবং তান্বলং স্মৃতম্‌। 
স্বস্ববীজেন সর্্বস্ত নমস্কারেণ যোজয়েৎ। 
গুরোরন্বং প্রযত্তেন 'প্রজপেৎ স্থুরবন্দিতে ॥৩ 


গুরু-মন্ত্র 
গুরুমন্ত্রো৷ যথা-_বাণী চ ভূবনেশীনী রম! চৈব স্থরেশ্বরি ! | 


ভাঁবিয়। অন্তঃকরণের দ্বারা! ধ্যান করিবে। এইরূপ ধ্যান কবিয়। ( গুকর) সম্মুখেই 
পঞ্চভূতাআ্বক উপচারের দ্বারা ( গুরুদেবকে ) পৃজ। করিবে ॥২| 

কনিষ্ঠানুলিঘবারা পৃথিবীরূপ গন্ধতত্ব, প্রথমান্থুলি ( অনুষ্ঠ) দ্বার| শবময় 
( আকাশাত্মক ) মহাপুষ্প এবং তর্জনীঘয়ের দ্বারা বাধুরূপ মহাধূুপ নিবেদন করিবে। 
মধ্যমানগুলিঘয়ের দ্বারা তেজোরপ মহাদীপ, অনামিক| দ্বারা অমৃতরূপ নেবেগ্চ আবং 
অগ্জলিদ্ার! নমঃশব্ধ যোগে বাগ্ভবরূপ তাশ্বল (নিবেদন ) উক্ত হইয়াছে। স্ব স্ব বীজ 
( পৃথিবী প্রভৃতির বীজ) ও নমস্কারের সহিত সমস্ত উপচার যোগ করিবে অর্থাৎ 
পৃথিব্যাদদিরূপ গন্ধাদি উপচারের অগ্রে পৃথিব্যা্দির বীজ এবং অস্তে “নমঃ যোগ 
করিয়! উক্ত উপচাঁর দাঁন করিবে। হে স্বুরবন্দিতে ! ( অনন্তর ) যত্বপূরধ্বক গুরুমন্ত্র জপ 
করিবে ॥৩| 

গুরুমন্তরটী এইরূপ £-_হে দেবি হে সুরবন্দিতে ! বাণী (এ), ভুবনেশানী (হীং ) 
ও রমা (শ্রীং)--এই তার-( প্রণব ) ব্রয় গুরু মন্ত্রে প্রতিষ্ঠিত আছে। তাহার পর 


* উপচারদান-প্রয়োগন্ত--€১) লং পৃথিব্যাত্বকং গন্ধং সমর্পয়ামি নমঃ ইতি কনিষ্ঠীভ্যাং। 
€২) হং আকাশীস্মক পুষ্পং সমর্গয়ামি নমঃ ইতাঙগুাভ্যাং। €৩) যং বাযাস্মকং ধূপং সম্পয়ামি নমঃ 
ইতি তর্জনীত্যাং। (৪) রং বহ্যাত্মকং দীপং সমপর্যামি নমঃ ইতি মধ্যমাঙগুলীভ্যাং । (৫) বং. 
অমৃভাত্বকং নৈবেন্তং সমর্রয়ামি নমঃ ইতি অনামিকাভ্যাং। (৬) এং বাগ ভবাত্মকং তাম্ব লং 
সমর্পনামি নমঃ ইত্াঞলিন। নিবেদয়েখ। 1 গ পুত্বকে অনৃতান্তো জলং। 


৮০ শাক্তানন্দ-তরঙ্গিণী 


তারত্রয়মিদং দেবি ! গুরুমন্ত্রে প্রতিষিতম্‌ ॥ 
তত: স্বগুরু-নামান্তে চানন্দনাথমালিখেৎ। 
রক্তশক্তিপদান্তে চ অন্বাপদমথালিখেং ॥ 
শ্রীপান্কাং সমুচ্চার্ধ্য পুজয়ামীতি সংজপেৎ |% 
তেজোরূপং সমর্প্যাথ স্তবেন তোষয়েদ্‌ গুরুম্‌ ॥ 
শ্যামারহস্যে--মনসা গন্বপুষ্পাৈঃ সম্পূজ্য বাগভবং জপেৎ ॥ 
অথ কুক্সিকাতন্ত্োক্তাং স্তৃতিং কৃর্য্যাৎ ॥ ৪ 
গুরু-স্ততিঃ 
ও নমন্ভ্যং মহামন্ত্রদায়িনে শিবরূপিণে । 
্রহ্মজ্ঞানপ্রকাশায় সংসার-ছঃখতারিণে ॥ 
অতিসৌম্যায় দিব্যায় বীরায়াহজ্ঞানহারিণে | 
নমস্তে কুলনাথায় কুলকৌলীন্তাদায়িনে ॥ 
শিবতত্ব-প্রবোধায় + ব্রহ্মতত্ব-প্রকাশিনে | 
নমোহস্ত গুরবে তুভ্যং সাধকাভয়দায়িনে ॥ 
অনাচারাচারভাব-বোধায় ভাবহেতবে | 


( এই তারব্রয়ের ) পর নিজগুরুর নামান্তে আনন্ননাথ লিখিবে এবং রক্তশক্কিপদের 
অস্তে অন্বাপদ লিখিবে । অনন্তর 'শ্রীপাদকাং, এই পদ উচ্চারণ করিয়া ৭পুজয়াঁমি” 
লিখিবে। এইরূপ (এ হ্বীং শ্রীং অমুকানন্দনাথ-রক্তশক্তয্াশ্রীপাছবকাং পৃজয়ামি 
এই ) গুরুমন্ত্র জপ করিবে। (গুরুকে) তেজোরূপ চিন্তা করিয়া জপ 
সমর্পণ করিয়। ভ্তবের দ্বারা গুরুর তুষ্টিবিধান করিবে। শ্ঠামারহস্তে উক্ত 
হইয়াছে £--“গন্ধপুষ্পাদি উপচাঁর দানপূর্ববক মনের দ্বারা ( গুরু) পুজা করিয়া 
বাঁগ ভব বীজ ( এং) জপ করিবে । অনন্তর কুজিকাতন্তোক্ত স্তি করিবে ॥৪॥ 

মহামন্ত্র (ইষ্টমন্ত্র) দাঁতা, ব্রহ্গজ্ঞানের প্রকাশক, সংসার-ছুঃখের নিবর্তক, অতি 
সৌম্য, দিব্য ও বীররূগী অজ্ঞান-নিবর্তক শিবরূগী গুরুদেবকে নমস্কার । কুলনাথ, কুল- 
কৌলীন্তদাত! € শক্তিতত্বের রহন্তের উপদেষ্টা ), শিবতন্ব-জ্ঞাপক, ব্রহ্মতত্বের প্রকাশক 


সেই গুরুদেবকে নমস্কার। সাধকের অভয়দাতা, অনাচার ও আচার ভাবের 

০০৭০৪০০০৯৯০ 
গ% শ্রীবিভাবিষয়েহয়ং গুরুমন্ত্:-_এ হী প্রী' অমুকানন্দনাথরকশক্যন্বাপ্রীপাছকাং পুজয়ামি। 
1 ক থ শিবতত্বপ্রকাশায়। 


চতুর্ধোল্লাসঃ ৮১ 


ভাবাভাববিনিমুক্ত-মূর্তয়ে গুরবে নমঃ ॥ 
ভাবাভাববিনিমুক্তশাক্তায় ইতি বা পাঠ্যম্‌ + 
নমোইস্ত শস্তবে তুভ্যং দিব্যভাবপ্রকাশিনে । 
জ্ঞানানন্দম্বরূপায় বিভবায় নমো নমঃ ॥ 
শিবায় শক্তি-নাথায় সচ্চিদানন্দরূপিণে | 
কামরূপায় কামায় কামকেলিকলাত্মনে ॥ 
কুলপুজোপদেশায় কুলাচারম্বরূপিণে | 
আরক্তনিজসচ্ছক্তি-বামভাগ-বিভূতয়ে ॥ 
নমস্তেস্্র মহেশায় বিদ্যানাথায় সংবিদে | 
সব্ববিষ্ঠা-স্বরূপায় নমস্তেহস্ত নমো নমঃ ॥ 
ইদং স্তোত্রং পঠেন্লিত্যং সাধকো গুকাদিওসুখঃ ূ 
প্রাতরুখায় দেবেশি ! ততো বিদ্যা প্রসীদতি ॥ 
কুলসম্ভবপূজায়ামাদৌ যো! ন পঠেদিদম্‌। 
বিফল। তস্য পূজা স্যাদভিচারায় কল্পতে ॥৫॥ 


ইতি কুক্িকাতন্ত্রে(ক্তং শ্রীগুকন্টোত্রং সম। গ্রম্‌। 


অথ কবচমপি পঠেৎ। ততস্ত প্রণমেৎ। 


উপদেষ্টা, দিব্যাঁদি ভাঁবের হেতু, ভাবাঁভাবাতীত মুক্তি গুকদেবকে নমঙ্কার। দিব্যভাবের 
প্রকাশক শঙ্তুরূুপী সেই গুরুদেবকে নমস্কার। জ্ঞান ও আনন্দ স্বরূপ এশবর্ধ্যময় 
গুরুদেবকে নমস্কার নমস্কার । সচ্চিদানন্দরূপ, শক্তিপতি শিবন্বরূপ, কামরূপ কাম ও 
কামকেলিকলাত্ম! অর্থাৎ কামক্রীড়ার শক্তিম্বরূপ, কুলপৃজাঁর উপদেশক, কুলাচার-্বরূপ, 
বামভাগে রক্তবর্ণ সৎস্বরূপ| স্বকীয় শক্তিবিভূষিত পেই গুকদেবকে নমস্কার । সর্ব 
বিগ্ভাত্মক বিছ্যানাথ জ্ঞানরূপী শিবকে নমস্কার_-নমস্কার- নমস্কার । সাঁধক প্রাতঃকালে 
নিদ্রাত্যাগ করিয়া গুরুর সম্মুখবর্তী হইয়া প্রতাহ এই স্তোত্র পাঠ করিবে। হে 
দেবেশি! তাহাতেই বিদ্তা ( শক্তি ) প্রসন্ন হন। কুলপুজায় ধিনি প্রথমে এই স্তোত্র 
পাঠ না করেন, তাহার পুজা নিক্ষল হয়, উহা! অভিচারের জনক হয় ॥৫। 
কুজিক! তন্োক্ত শ্রীগুরু স্তোত্র সমাপ্ত । 


* থপুস্তকে ভাবাভাবেত্য।দি পাঠে! নাস্তি। 
১১ 


৮২ শাক্তানন্দ-তরঙ্গিণী 


শা দ্র চা টি স্পা পরস্পর পিপি পরি সি সপ সি আস পো পিপি উজ 


শ্ীগুরু-প্রণাম-মন্্ 
অখগুমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরমূ। 
তৎপদং দশিতং ষেন তশ্যৈ শ্রীগুরবে নমঃ ॥ 
অজ্ঞানতিমিরান্বস্ত জ্ঞানাঞুনশলাকয়। | 
চক্ষুরুন্ীলিতং যেন তন্মৈ শ্রীগুরবে নমঃ ॥৬| 
বট্‌্চক্রনিরূপণম্‌ 
অথ প্রসঙ্গাৎ যট্চক্র-ব্যবস্থা লিখাতে । 
তিত্রঃ কোট্যস্তদর্ধেন শরীরে নাড়য়ো মতাঃ | 
তাস্তু মুখ্যা দশ প্রোক্তান্তিতস্তানুত্তমা মতাঃ ॥ 
প্রধানা মেরুদণ্ডীন্তশন্দ্রনূধ্যাগ্নিরপিণী | 
শক্তিরূপা তু স। নাড়ী সাক্ষাদমূতবিগ্রহা ॥ 





অনন্তর শ্রীগুরুর কবচও পাঠ কবিবে। তাহার পর প্রণাম করিবে। প্রণাম মন্ত্রে 
(অর্থ) যথা-বৎকর্তৃক অথগুমণ্ডলাকাব চরাচর জগৎ ব্যাপ্ত এবং যৎকর্তৃক তৎপদ (ব্রহ্গ- 
পদ মোক্ষ) দশিত হয়, সেই শ্রীগুককে নমস্কার। যৎকর্তৃক ত্ত্রজ্ঞানরূপ অঞ্জন শলাকার 
দ্বারা অজ্ঞানরূপ তিমিবান্ধ শিষ্যেব চক্ষুঃ উন্মীলিত হয়, সেই শ্রী। গুরুকে নমস্কার ॥৬ 

অনন্তর প্রসঙ্গতঃ ষটচক্র ব্যবস্থ। লিখিত হইতেছে । শরীরে সার্দ তিন কোট 
নাড়ী নিরূপিত হইয়াছে । সেই নাড়ী সমূহের মধ্যে দশটা নাড়ী (১) মুখ্য বণিয়৷ 
কথিত হইয়াছে। সেই দশটার মধ্যে আবার তিনটী শ্রেষ্ঠ বলিয়া নির্ণীত হইয়াছে। 
মেক্দণ্ডের অভ্যন্তরে চষ্দ্র, সুর্য ও অগ্রিশ্বৰপিণী (২) প্রধাঁন| নাড়ী (সুযুয়! ) 
অবস্থিত আছে। (মেরুদণ্ডের ) বামে শুক্লবর্ণ। চন্ত্রস্বরূপিণী ইড়া নাঁড়ী অবস্থিত। 
সেই নাড়ী শক্তিত্বরূপা এবং সাক্ষাৎ চন্দ্র তাঁহার দেহ অর্থাৎ উহা হন্তরন্বরূপা । 

(১) গ্রাদ্ধারী, ইন্তিজিহ্বা, পৃষ1া, অলমুষ1, যশন্ঘিনী, শঙ্ঘিনী, কুহু, ইড়া, পিঙ্গলা, শ্যুক্প_ 
এই দশটা প্রধান নাড়ী। কেহ কেহ পূর্ব্বোস্ত দশটা এবং বারণা, সরস্বতী, বিশ্বোদরা, পয়ন্থিনী_- 
এই চারিটীকেও প্রধান বলেন। এ সম্বন্ধে বিশেষ কথা শারদাতিলকের প্রথম পটলে ও 
লঙ্গিতা সহশ্রন।ম ভাষ্য দ্রষ্টব্য । 

(২) কোন কোন স্থলে হুযুন্া মাত্র বহছিরূপিণী বলিয়া বর্ণিত হইয়াছে। কিন্তু চন্্রকূপ! 
চিত্রিণী এবং হুর্ধ্যরূপ। বজ্িণী নুযুম্নারই রূপবিশেষ বলিয্ল] অর্থাৎ চিত্রিণী। বজিিণী, হুতুয্ন! এই 
নাড়ীত্রয়ের সমুদ্রীয়ই নুযুন্না নামে অভিহিত হুওয়ায় উহাকে ব্রিতয়রূপিনীও বল! হইয়।ছে। 
“অতঃ নুযুষ্! ত্রিগুণা ললম্তী ললন। যথখ1। সত্বাদি-ত্রিগুণাধার! চন্ত্রহ্রধ্যাগ্রিরপিণী” ॥--ভৃতশুদ্ধিতন্ত্ 
এই সম্বন্ধে এবং হট্চক্র সম্বন্ধে অন্ঠান্ত জ্ঞাতব্য মৎসম্পাদিত যট্চক্রনিরূপণে জরষ্টবা। 


চতুর্থোল্লাসঃ ৮৩ 


সপ সপ পিপি তসিল শাসমি শাস্িী তাপ পিসির পিসী সি পিসি শপ পি পিস পি পপি চ্ত্ 


পিঙ্গলাখ্য। চ যা দক্ষে পুংরূপা সূর্য্যবিগ্রহা ॥ ৭ ॥ 
মেরুমধ্যস্থিতা য! তু মূলাদাব্রহ্মরন্ধগ! | 
সব্বতেজোময়ী সা তু স্থযুম। বহিনরূপিণী ॥ 
দাড়িমী-কুস্থমপ্রখ্য! শিবাখ্যা চাপরা মতা । 
্যুমান্তর্গতা৷ চিত্রা চন্দ্রকোটিসম প্রভা । 
সর্ববদেবময়ী সা তু যোগিনাং হৃদয়ঙ্গম। ॥ 
তন্তা মধ্যে ব্রহ্মনাড়ী মৃণালতন্তরূপিণী । 
্রহ্মারন্তন্ত তন্মধ্যে হরবক্তদ্‌ সদাশিবম্‌ ॥ ৮ ॥ 
মূলাধারচক্র-কথনম্‌ 
সুুষ্াগ্রন্থিস-স্থানি ষট্পল্মানি যথাক্রমমূ। 
আধারাখ্যং মূলচক্রমতিরক্তং চতুর্ঘলম্‌ ॥ 
বাদি-সান্তার্ণ-সংযুক্তং রক্তবর্ণৎ মনোহরম্‌। 


পিঙ্গল৷ নামক যে নাড়ী (মেরুদণ্ডের) দক্ষিণে অবস্থিত, উহ! পুকষরূপ এবং 
সুধ্য তাঁহার দেহম্ববপ ॥ ৭ ॥ 

মূলাধার হইতে ব্রহ্মরন্ পধ্যন্ত যে নাড়ী মেগ্দণ্ডের মধ্যে অবস্থিত আছে, উহাই 
সর্ববতেজোময়ী বঙ্ছিম্বরূপা সুযুগ্া নাড়ী। দাঁড়িমী পুষ্পের সদৃশ রক্তবর্ণ শিবানায়ী 
অপর এক 'নাঁড়ী ( যোগিগণ কর্তৃক মেকদণ্ডের অত্যন্তরে ) জ্ঞাত হ্ইয়াছে। সুযুয়ার 
অভ্যন্তরে কোটি চন্দ্রতুল্য দীপ্তিশালিনী চিত্রা! নাঁড়ী অবস্থিতা। সেই চিত্র! নাড়ী 
সর্বদেবময়ী এবং যোগিগণের জ্ঞানবেগ্ঠ! অর্থাৎ যোগিগণই চিত্রাকে দেখিতে পান। 
সেই চিত্রা! নাঁড়ীর মধ্যে মুণালতন্ত তুল্য হুঙ্ষ ব্রহ্মনাড়ী [ মূলাধারস্থিত ] স্বয়ভূুলিলের 
( হরের ) মুখবিবর হইতে [ সহত্রদল পদ্মস্থিত ] সদাশিব পধ্যন্ত অবস্থিত রহিয়াছে । 
এ ব্রঙ্গনাড়ীর মধ্যে অর্থাৎ স্বয়স্তুলিঙ্গের মুখবিবরের নিকট ব্রঙ্গনাড়ীর মুখদেশে 
্রহ্গরন্ধ ( কুগুলিনীর শিবলমীপে গমনাগমনের পথরপ ব্রহ্মার ) অবস্থিত আছে ॥ ৮ ॥ 

মূলাধারাদি ছয়টা পল্প যথাক্রমে স্ুযুক্াগ্রন্থিতে (৩) অবস্থিত আছে। মুলাধার 
নাঁমক মূলচক্রুটা গাঢরক্রবর্ণ ও চতুর্দিল বিশিষ্ট। এ দলগুলি ব, শ, ষ, স এই চারিটা 





(৩) বট্চক্রনিরপণের টাকাকার-_ত্রদ্মারের সমীপবর্তী প্রদেশ অর্থাৎ কন্দ ও স্বযুম্নার 
সন্ধিস্থানকে নুযু্নার গ্রন্থি বা বদন বলিয়াছেন। কিন্তু শারদাতিলকের টীকাকার রাঘব ভটের 
“তক্জাধোধোগ্রস্থিমারভ্যোতোর্গ্রস্থিপধ্যস্তং পর্ববনমাপ্তিঃ (১৪৩ ল্লোকের টীকা) এই কথায় 
জান। বায় যে, এক একটা পল্সের সন্ধিস্থানই গ্রন্থি । 


৮৪ শাক্তানন্দ-তরঙ্গিণী 


কর্ণিকায়াং স্থিত যোনিঃ কামাখ্যা পরমেশ্বরী ॥ 

তদ্‌্যোনিঃ পরমেশানি ! ইচ্ছা-জ্ঞান-্রিয়াত্মিকা । 

অপরাখো। হি কন্দর্প আধারে তৎত্রিকোণকে ॥ 

য়স্তুলিঙ্গং তন্মধ্যে সরন্ধ,ং পশ্চিমাননম্‌। 

ধ্যায়েচ্চ পবমেশানি ! শিবং শ্ামল-সুন্দরমূ ॥ 

কুগুলী তেন মার্গেণ যাতায়াতং করোতি হি। 

ভিত্ব। ভিত্ব। পুবীং যাতি চায়াতি কুগুলী সদা! ॥ ৯। 

তত্র বিছ্যল্লতাবপ! কুগ্ডলী পরদেবতা । 

প্রস্ুপ্ত-ভূজগাকার! সাদ্ধিত্রিবলয়ান্বিতা ॥ 

বামাবর্তক্রমেশৈব বেষ্টিতা বিবতন্তবৎ | 

শিবং ঝেষ্ট্য মহেশানি ! সব্বদা পরিতিষ্ঠতি ॥ 

যেন মার্গেণ গন্তব্যং পরং ব্রহ্ম নিরাময়ম্‌ | 

মুখেনাচ্ছাগ্ভ তদ্দ্বারং প্রসুপ্ত। পবমেশ্বরী ॥ 

মূলমাধারষট্কানাং মূলাধারং ততো! বিছুঃ ॥ ১০ ॥ 
বর্ণেব দ্বারা সংযুক্ত, রক্তবর্ণ ও মনোহব। মুলাধাব পদ্মেব কণিকাষ পরমেশ্ববা 
কামাখ্য। যোনিবপে অবস্তিতা। হে পবমেশ্ববি! সেই যোনি (ডাকিনী শক্তি) 
ইচ্ছা, জ্ঞান ও ক্রিমাম্ববপিণী। মুণাধাব পদ্মে [ কণিকায় ধবাঁবীজের উদ্ধে ] 
সেই ত্রিকোণে অপর নামক কন্দর্প বাধু অবস্থিত। হে পরমেশীনি ! সেই 
ত্রিকোণের মধ্যে শ্তামলন্ুন্নর ( নীলবর্ণ ) সচ্ছিদ্র অধোনুখ শ্বযস্তু নামক শিবলিঙ্গকে 
ধ্যান করিবে । কুগ্ডলিনী সেই পথে (ত্রহ্গনাড়ীর সাহাঁধ্যে ) বাতায়াত করেন। 
কুগুলিনী শক্তি পুনঃ পুনঃ ভেদ করিব! অর্থাৎ স্বযস্তু, বাণ ও ইতর নামক লিঙ্গত্রযের 
এক একটীকে ভেঙ্, করিয়। ছষটা চক্রের মধ্য দিষ! সর্বদা শিবপুরে গমন করেন এবং 
সেখান হইতে (মূলাধার চক্রে ) প্রঠ্যাবর্তন করেন ॥ ৯ ॥ 

হে মহেশ্বরি! সেই পদ্মে তড়িৎমাল! তুল্য দীপ্তিমতী প্রসুপ্ত সর্পের ন্যায় 

কুগুলাকৃতি সার্ধত্রিবলয়যুক্ত। পরদেবতা কুগুলিনী মৃণালতস্তর স্তায় বামাবর্তে 
শিবকে বেষ্টন"করিয়াছেন। তিনি শিবকে বেষ্টন করিয়া সর্বদা অবস্থিত থাকেন। 
যে পথে (কুগুলিনী) পরব্রদ্মের নিকট গমন করেন, পরমেশ্বরী কুগুলিনী সেই 
পথ মুখের দ্বারা আচ্ছাদিত করিয়া সুপ্ত হইয়া আছেন। এই চক্র আধার 
ছয়টার মূল, এইজস্থ ইহাকে মূলাধার বলে ॥ ১০ ॥ 


চতুর্ঘোল্লাসঃ ৮৫ 


্ ১৯ এস্স্পিস পিপি পস্উলসপসপউ 








্বাধিষ্ঠান-মণিপুর-চক্র-বিবরণম্‌ 
লিঙ্গমূলে মহাপদ্ং স্বাধিষ্ঠানস্ত বড় দলম্‌। 
বাদি-লান্তাণ-সংযুক্তং নাভৌ তু মণিপুরকম্‌। 
ডাদি-ফান্তান্বিত-দলৈররুণৈর্শিভিযুতিম্‌ ॥ ১১ ॥ 
অনাহভপদ্ম-বিবরণম্‌ 


হাদয়ে দ্বাদশদলমনাহত-সরোরুহম্‌ । 

কাদি-ঠান্তদলৈর্দেবি ! তগ্তহাটকসন্নিভম্‌ ॥ 

তন্মধ্যে বাণলিঙ্গন্ত সূধ্যাফতসমপ্রভম্‌ ॥ 

শবব্রহ্মময়ো মন্্রোইনাহতস্তত্র দৃশ্যতে | 

তেনাহতাখ্যং তৎপদ্াং যোগিভিঃ পরিকীত্তিতম্‌ ॥ ১২ 
বিশুদ্ধচক্র-নিরপণম্‌ 

কদেশে বিশুদ্ধাখ্যং ধূতরবর্ণং মনোহরমূ। 

অকারাদি-স্বরোপেতৈর্দলৈঃ যোড়শভিযুতিম্‌ ॥ 

বিশুদ্িস্তন্যতে যন্মাজ্জীবস্তা হংসলোকনাৎ। 

বিশুদ্ধপন্মমাখ্যাতমাকাশাখ্যং মহাদ্ভূতম্‌ ॥ ১৩॥ 


লিঙ্গমূণে স্বাধিষ্ঠান নামক বড়দণ মহাপন অবস্থিত। এ (পন্মের) দলগুলি 
ব, ভ, ম, যর, ল_-এই ছর়টী বর্ণ দ্বারা সংঘুক্ত। নাভিদেশে মণিপুর নামক পদ্ম 
ডকারাদি ফকারান্ত দশটা বর্ণ-ঘুক্ত অরুণবর্ণ দশটা দলের দ্বারা সংযুক্ত হইয়া 
অবস্থান করিতেছে ॥ ১১ ॥ 

হে দেবি! উত্তপ্ত ন্বর্ণতুল্য উজ্জন দ্বাদশদল অনাহত পদ্ম হৃদয়ে অবস্থান করে। 
উহার দলগুলি ককার হইতে ঠকার পধ্যন্ত দ্বাদশ বর্ণের দ্বারা সংযুক্ত। সেই পন্মের 
মধ্যে অযুত হুর্য্যের তুল্য উজ্জল বাণলিঙ্গ অবস্থিত। অনাহত শব্দব্রহ্মণয় মন্ত্র (হংস 
মন্ত্র) সেই পদ্মে দেখ! যার, এইজন্য যোগিগণ কর্তৃক সেই পদ্ম অনাহত নামে 
কথিত হইয়াছে ॥ ১২ ॥ 

 কদেশে ষোড়শ দল বিশুদ্ধ নামক ধূমরবর্ণ মনোহর পদ্ম আছে। এ পদ্মের 
দলগুলি অকারাদি যোলটী বর্ণৰারা সংযুক্ত। যেহেতু ( উহ! ) জীবের শবব্র্গময় 
হংসবীজ অবলোকনদ্বারা বিশুদ্ধি জন্মায়, সেই হেতু উহ! অত্যন্ত আকাশ-নামক 
বিশুদ্ধপল্ম বলিয়! প্রখ্যাত হইয়াছে ॥ ১৩ ॥ 


৮৬ শাক্তানন্দ-তরঙজিণী 


আজ্ঞাচক্র-বিবরণম্‌ 
আজ্ঞানাম ভ্রবোর্মধ্যে চক্রঞ্চ দিদলং পরম্‌ | 
হন্ষ-দ্যক্ষর-সংযুক্তং নিম্মলং স্বমনোহরম্‌ ॥ 
ইতরাখ্যং মহালিঙ্গং তন্মধ্ো কাঞ্চনপ্রভম্‌। 
আজ্ঞাসংক্রমণং তত্র গুরোরাজ্ঞেতি বিশ্রুতম্‌ ॥ 
কৈলাসাখাং তদুদ্ধে তু বোধিনী তু তদুর্ধতঃ ॥ ১৪ ॥ 
সহআর-চক্র-বিবরণম্‌ 


সহত্রারং মহাপদ্মং নাদবিন্দু-সমন্বিতম্‌। 
শূহ্যরূপঃ শিবঃ সাক্ষাদ্‌ বৃত্ত পরমকুণগ্ুলী। 
সাদ্ধত্রিবলয়াকার! কোটিবিছ্যুৎ-সমপ্রভা ॥ 
যামলে- বৃত্ত কুণডলিনী শক্তিগুগত্রয়সমন্থিতা | 
শৃহ্যভাগো মহাদেব! শিবরূপো মহেশ্বরঃ ॥ 


পসস্প কলা পো? পাপা 


ভ্রদঘয়ের মধ্যে হ-ক্ষ এই বর্ণদ্ধম সংযুক্ত নির্মল স্ুমনোহর আজ্ঞ। নামক দ্িদণ 
একচক্র আছে। উহা'ব মধো কাঞ্চনতুল্য উজ্জ্বল ইতর নামক মহলিঙ্গ বর্তমান 
আছেন। সেই চক্রে গুকর আজ্ঞার সংক্রমণ হয়, এজন্য উহা “আজ্ঞা”এই নমে খ্যাত 
হইয়াছে । তাহার উর্ধে অর্থাৎ আজ্ঞাচক্রের উর্ধে ৫েলাস নামক শিব ( দ্তীয় 
বিন্দু ) এবং তাহার উর্ধে ( অর্দমাত্রাকারা ) বোধিনী শক্তি (১) অবস্থান করেন ।১৪। 

| তাহার উর্ধে শঙ্খিনী নাড়ীর মস্তকে ] নাদবিন্ু সমন্বিত সহস্রার পদ্ম বর্তমান । 
উহার মধ্যে শৃন্ভাঁগ সাক্ষাৎ শিবন্ববপ এবং বৃত্ত হইতেছে সার্ধ ত্রিবলয়বেষ্টিতা 
কোটি বিদ্যুন্মালার স্টাষ উজ্জল! পরমকুগুলিনী। যামনতন্ত্রে কথিত হইয়াছে £ - 
"হে মহাদেবি ! গুণত্রয়ান্িতা কুগুপিনী শক্তিই বৃত্ত। আর [ সহআার পদ্মের ] 


(১) আজ্ঞাচক্রের উদ্ধে শিবন্ববপ দ্বিতীয় বিন্দু; তাহীর উদ্ধে অর্ধমাতআ্রীকার। বোধিনী 
শক্তি, তাহার উর্ধে শিবশক্তি সমবায়বপ অর্দচক্্রকৃতি নাদ।; তাহ।র উদ্দে লাঙ্গল।কৃতি 
মহ।নাদ , তাহার উদ্ধে আব্রীরূপা ব্যাপিক। শক্তি; তাহার উদ্ধে সমন্নী এবং তাহার উদ্দধে উন্মনী 
-খাক্রমে এই সাঁতটী কারণ রূপ বর্তমান আছে। বিন্দু, বৌধিনী, নাঁদ-এই তিনটী বিন্দুময় 
পরশক্ভির রাপবিশেষ। ষট্চক্রনিরূপণ দ্রষ্টব্য । 


*ক খ পুস্তকেহত্রায় মধিকঃ পাঠ:--“অকথাদি-ত্রিরেখীক়ে হলক্ষত্রয়কোণকে । তন্মধ্যে 
পর়বিন্ুশ্চ হুষ্টি-স্িতি-লয়াত্মকঃ।' বামাবর্তেন বিলিখেদকথাদি-ভ্রিরেখকম্‌।” 


চতুর্োল্লাস: ৮৭ 


পশম জল প -ল৯প্পপসি পাস পা ৯ পা পেস সপাসিপসপিশিসস  তসি পশস্পিা সসস স্যরি, পি পাস এস এ পিসি এস তি 21৬ 


সর্পাকারা শিবং বেষ্ট সদা তত্র সংস্থিতা ॥ 
শিব-শক্ত্যাতবকো! বিন্দু ভূক্তিমুক্তিফলপ্রদঃ। 
নাদরূপেণ সা! দেবী যোনিরূপা৷ সনাতনী ॥১৫॥ 
ভূতশুদ্বৌ--শিব-বিষু-ব্রহ্মময়ী বিন্দুযোনিঃ শুচিস্মিতে !। 
সব্রবোপরি মহেশানি ! বিন্দুত্র্ষিত্বরূপকঃ ॥ 
গন্ধবর্বমালিকায়াং-_ভবো বিন্দুরিতি খ্যাতো ভবনঞ্চ ভ্রিকোণকম্‌। 
ভবনং ভবসম্বদ্ধীজ, জায়তে ভূবনত্রয়ম্‌ ॥ 
পঞ্চভূতানি দেবেশি ! বষ্ঠে মানসমীশ্বরি ! । 
ষট্‌চক্রেযু স্থিতান্যেব ক্রমাদ্‌ দেবি ! বিচিন্তয়েৎ ॥ 
সহআরং শিবপুরং রম্যং ছুঃখবিবজ্জিতম্‌। 
সব্বাতোইল্কৃতৈর্দিব্যেনিত্যপুষ্পফলৈক্ররমৈঃ ॥১৬। 
সদাশিবপুরং রম্যং কল্পবৃক্ষং স্থশোভিতম্‌। 
পঞ্ভূতাত্মকং তচ্চ গুণত্রয়সমন্বিতমূ্‌ ॥ 
চতুর্বেবদ-চতুঃশাখং নিত্যপুষ্পফলা্িতম্‌। 


টিটি শপ শসস 


শূন্ঠভাঁগ শিবরূপ মহেশ্বর। সর্পাকার! কুগুলিনী শিবকে বেষ্টন করিয়া সর্ববদ| সেইস্থানে 
বর্তমান আছেন। শিবশক্তি-স্বরূপ বিন্দু ভোগ ও মোক্ষ প্রদান করেন। সেই সনাতনী 
কুগুলিনী দেবী নাঁদরূপ শিবের সহিত মিলিত হ্ইয়া প্রকৃতি হইয়া থাকেন ॥১৫। 

ভৃতশুদ্ধি তন্ত্র উত্ত হইয়াছে £₹--“হে শুচিম্মিতে ! বিন্ুরূপিণী প্রকৃতি শিব, বিধুঃ 
ও ব্রহ্ষস্বরূপ। হে মহেশানি! সকলের উপরিভাগে ব্রহ্গন্বরূপ বিন্দু বিরাজমাঁন।” 
গন্ধরব্বমালিকাঁতন্তরে উক্ত হইয়াছে ৫₹--"ভব ( মহেশ্বর ) বিন্দু বলিয় প্রখ্যাত এবং 
ত্রিকোণ ভবনরূপে প্রসিদ্ধ । ভবের সম্বন্ধ ( অবস্থিতি ) প্রযুক্ত উহ! ভবন হইয়াছে 
প্রেবং উহা! হইতে ব্রিভুবন উৎপন্ন হয়। হে ঈশ্বরি! হে দেবেশি! [মূলাধারাদি 
পাঁচটা চক্রে ] পঞ্চ মহাভৃত এবং ষষ্ঠ চক্রে (সহস্রারে ) চিত্ত অবস্থিত আছে। হে 
দেবি! যথাক্রমে ইহীদিগকে সটুচক্রে অবস্থিত চিন্ত! করিবে ॥১৬॥ 

সহম্রার পদ্ম শিবপুর ; উহা মনোহর ও ছুঃখ বিবজ্জিত এবং সর্ধদা ফুল-পুষ্প-যুক্ত 
মনোহর বৃক্ষের দ্বারা চতুর্দিক শোতিত। (সেখানে গন্ধর্বমালিকাতস্ত্রে আরও উক্ত ' 
হইয়াছে) £--"সদাশিৰ পুর পরম রমণীয় ; (উহাতে) সুশোভিত করবৃক্ষ বর্তমান। সেই 
ত্রিগুণাত্মক করপবৃক্ষটী পঞ্চমহাডূত স্বরূপ । খাক্‌, যু, সাম ও অধর্বররূপ চারি বেদ 








সপ পপ 
সি স্পাশিিস্িলী শী 


৮৮ শাক্তানন্দ-তরঙ্গিণী 


বি সপ পানর | পাপ আপ সি পাটি সপ পি পর পি আপ অপ সস পি পি শিসিসপি সিসি পপি শীট পাপর 


গীতং কৃষ্ণং তথা শ্বেতং রক্তং পুষ্পঞ্চ পার্ববতি ! ॥ 
হরিতঞ্চ বিচিত্রপ নানাপুষ্পং ননোহরম্‌। 

এবং কল্পক্রমং ধ্যা্বা তদধে। রতুবেদিকাম্‌ ॥১৭। 
তত্রোপরি স্ুপর্ধ্যঙ্কং নানারতোপশোভিতম্‌। 
মন্দারপুষ্পবচিতং নানাগন্ধান্বমোদিতম্‌ ॥ 
তত্রোপরি মহাদেব; সদা তিষ্ঠতি সুন্দবি ! | 
ধ্ায়েৎ সদাশিবং দেবং শুদ্ধস্টিকসম্সিভম্‌ ॥ 
বহুরত্বসমাকীর্ণং দীর্ঘবানুং মনোহবম্‌। 

স্বখ প্রসন্ননয়নং স্বোরাস্তং সততং গ্রিয়ে ! ॥ 
শ্রবণে কুপ্তলোপেতং রত্ুহাবেণ শোভিতম্‌। 
শোণ-( গলে ) পদ্মাসহত্স্ত সালয়! শোভিতং বপুঃ ॥ 
অষ্টবাহুং ত্রিনয়নং শিবং পদ্মাদলেক্ষণম্‌ | 
পাঁদয়োনূপপুরং রম্যং শবব্রহ্গাময়ং বপুঃ ॥ 

এবং স্ুলবপুস্তস্ত ভাবয়েৎ কগলেক্ষণে ! ॥ 
পন্মমধ্যে স্থিতং দেবং নিরীহং শব্দরূপিণম্‌। 
শব্দরূপে মহাদেবে কৃতাং নাস্তি কদাচন ॥ 


টিটি রিনি 70156558588 
উহ্ীর চারিটা শাখা । সর্বদা উহ! ফল-পুষ্প-ুক্ত। হে পারবতি! সেই বক্ষে 


গীত, কৃষ্ণ, শ্বেত, বক্ত, হরিত ও বিচিত্র পুষ্প--এইবপ মনোহব নান। পু্প আছে। 
এইরূপ কল্পবৃক্ষের ধ্যান কবিঘ। তাহার অধোভাগে বররবেদিণা ধ্যান করিবে ॥১৭॥ 
সেই বত্ববেদিকার উপরে নানা রত্্রশোভিত মন্দাৰ পুষ্প-খচিত নান| গন্ধে 
আমোৌদিত এক সুন্দর পথ্যঙ্ক আছে। হে সুন্দরি ! সেই পর্যাঞ্ষের উপর মহাদেব সর্বদা 
বিরাজমান আছেন। হে প্রিয়ে ! তাহাব পর শুদ্ধ স্কটিকতুল্য শুত্রবর্ণ সনাশিব দেবকে 
সতত ( এইরূপ ) চিন্তা! করিবে-তিনি বহুরত্বের দ্বারা মলঙ্গত ) তীহার বাহুধুগ দীর্ঘ 
ও মনোহর ; নয়ন আননোজ্জল ও প্রস্ ; মুখ শ্মিতহান্ত যুক্ত , কর্ণে কুগুলযুক্ত ; 
দেহ (কঠদেশ) রতুহাবের দ্বারা ও সহম্্র রক্তপন্ন-থচিত মালাদারা শোভিত) 
তীহার আটটা বাঁছু, পন্মণলের সায় প্রশস্ত ও আয়ত তিনটী নয়ন; পাদযুগলে 
মনোহর নুপুর ; তাহার দেহ শবব্রন্মরূপ অর্থাৎ শব্বময়। হে কমলেক্ষণে! শিবকে 
এবং তীহার স্থল দেহকে এইরূপ চিন্ত! করিবে। হট্চক্র পল্মে অবস্থিত শবরূপী 
শিবকে নিশ্টেষ্ট ভাঁবন। করিবে। (কারণ ) শব্ধরূপ মহাদেবের সম্বন্ধে কখনও কোন 


চতুর্ধোল্লাসঃ ৮৯ 


এবং সব্বেষু চক্রেষু শক্তিং রুদ্রং বিচিন্তয়েৎ ॥ ১৮ ॥ 
ব্রহ্মা বিষুঃশ্চ রুদ্রশ্চ ঈশ্বরশ্চ সদাশিবঃ | 
ততঃ পরশিবশ্চৈব ষট্‌ু শিবা: পরিকীত্তিতাঃ ॥ 
শক্তিমাহ-_বিশুদ্ধৌ ডাকিনী দেব্যনাহতে চৈব রাকিণী। 
লাকিনী মণিপুরস্থা কাকিনী লিঙ্গগোচবে ॥ 
আধারে শাকিনী দেবী আজ্ঞায়াং হাকিনী তথা । 
যাকিনী ব্রহ্মরন্ধ্স্থা সর্বকামফল প্রদা ॥ ১৯ ॥ 
ধায়েৎ কুগডুলিনীং দেবীং স্বয়স্তুলিঙ্গসংস্থিতাম্‌। 
শ্যামাং সুক্ষাং স্থ্টিবপাং স্থষ্টি-স্থিতি-লয়াত্মিকাম্‌ ॥ 
বিশ্বাতীতাং জ্ঞানবূপাং চিন্তয়েদুর্ধগামিনীম্‌ ॥ 
সুন্দবীবিষয়ে তু রক্তামিতি জ্ঞেয়ম্‌। 
হুঙ্কাববর্ণ-সম্ভৃতা কুগ্ডলী পরদেবতা । 
বিভন্তি কুগডলীদেহমাত্মানং হংসমন্বতঃ ॥ ২৭ ॥ 
কুগুলিনী-ঘযোগঃ 
প্রবৃদ্ধ-বহিসংযোগে মনসা মাকতৈঃ সহ। 
উদ্ধং নয়েৎ কুগুলিনীং জীবাত্ম-সহিতাং পরাম্‌ ॥ 
কৃত্য নাই। এইবপে মুলাধাবাদি সমস্ত চক্রে শক্তি ও কড্রকে চিন্তা কবিবে ॥ ১৮ ॥ 
্রঙ্গা, বিষু, কদ্র, ঈশ্বব, সদাশিব ও তাহার পর পরশিব--[ ষটচক্রে ] এই ছষটা 
শিব কীত্তিত হইয়াছেন। শক্তি বলিতেছেন -__বিশুদ্ধচক্রে ডাকিনী দেবী, অনাহত চক্রে 
রাঁকিণী, মণিপুরে লাকিনী, স্বাধিষ্ঠানে কাঁকিনী, মুলাধাঁবে শাঁকিনী, আজ্ঞাচক্রে হাকিনী 
শক্তি অবস্থিত। ব্রহ্গরন্ধাস্থিতা যাঁকিনী সমস্ত কাম্যফল দান করেন (১) ॥ ১৯ ॥ 
্য়ভূলিজে অবস্থিতা কুংগুলিনী দেবীকে [ এইরূপ ] ধ্যান করিবে। তাহাকে 
শ্যামবর্ণা, হুঙ্মা, স্থপ্ি-স্থিতি-লয়স্বব্পা, বিশ্বাতীতা, জ্ঞানরূপা ও উর্ধগামিনী চিন্তা 
করিবে। ুন্দরী বিষয়ে ইহাকে রক্তবর্ণ জানিবে অর্থাৎ সুন্দরীর উপাঁসকগণ 
তাঁহাকে রক্তবর্ণা বলিয়। ধ্যান করিবেন। হ্‌ংকার বর্ণ-সম্ভৃত! পবদেবত৷ কুগুলিনী 
হংসমন্ত্ের ছারা নিজের কুগুলী ( সর্পাকাঁব ) দেহ পোষণ করেন ॥ ২০ ॥ 
বাুর সহিত মহাঁবহ্ছির সংযোগ হুইলে উহ! যেমন উর্ধে গমন কবে, সেইরূপ 


(১) ষট্‌চক্রনিরপণের টীকায় বচনান্তরে উত্ত হইয়াছে--“ড।কিনী রাকিণী চৈব লাকিনী 
কাঁকিনী তখা। শাকিনী হাকিনী চৈব ক্রমাৎ বট্পক্কজাধিপাঁঃ ॥” 


১৭ 


৯০ শাক্তানন্দ-তরঙ্গিণী 


গচ্ছন্তীং ব্রন্মরন্ধেণ ভিত্বা গ্রন্থীংশ্চতুর্দশ । 

যট্চক্র-সন্ধিমার্গেণ স্যুযনা-বর্মনা তথা ॥ 

হংসেন মন্তনা দেবীং সহশ্রারং সমানয়েৎ ॥ ২১ ॥ 

সদাশিবো মহাদেবে। যত্রান্তে পরমেশ্বরি ! ॥ 

তত্র গত্বা মহাদেবি ! কুগ্ডলী পরদেবতা । 

দেবী রূপবতী কাম-সমুল্পমসবিহারিণী ॥ 

মুখারবিন্দগন্ধেন মোদিতং পরমং শিবম্‌। 

প্রবোধা পরমেশানি । তত্রোপরি বসে প্ররিয়ে ! 

শিবস্ত মুখপন্ধং হি চুঢন্বে কুগ্ুলী শিবে ! | 

সদাশিবেন দেবেশি ! ক্ষণমাত্রং রমেৎ পরিয়ে ! ॥ 

অমৃতং জায়তে দেবি ! তৎক্ষণাৎ পরমেশ্বরি !। 

তছুন্ভবামৃতং দেবি! লাক্ষারস-সমারুণম্‌ ॥ ২২॥ 

তেনামৃতেন দেবেশি ! তর্পয়েৎ পরদেবতাম্‌। 

ষট্চক্রদেবতাস্তত্র সন্তর্পাহমৃতধারয়া ॥ 

আনয়েৎ তেন মার্গেণ মূলাধারং পুনঃ সুধীঃ। 
সাধক মনের দ্বারা পরদেবত! কু গুলিনী শক্তিকে জীবাত্মার সহিত উর্ধে (সহআারপদ্মে) 
লইয়! যান। ব্রহ্মর্ষ-পথে গমনকারিণী কুগুলিনী শক্তিকে চতুদ্দশ গ্রন্থি '( স্বঘস্ত, 
বাণ ও ইতরাখ্য লিঙ্গ রয়, ষচক্র ও পঞ্চ শিব ) ভে? করিষ! যট্চক্র সন্ধিস্থানস্থিত 
যুগ্ন পথে হংসমন্ত্রের সহিত সহআার পদ্মে আনয়ন করিবে ॥ ২১ ॥ 

হে পরমেশ্বরি! যেখানে মহাদেব সদাশিব অবস্থান করেন, হে প্রিয়ে! হে 
পরমেশানি ! হে মহাদেবি ! বপবতী পরদেবতা কুগুলিনী দেবী সেইস্থানে গমন করিয়। 
কাম-সমুল্লাস বিহারিণী হইয়! মুখপন্মের গন্ধের ছার! আমোদিত পরম শিবকে জাগ্রত 
করিয়। সদাশিবের ক্লোড়ে উপবেশন করেন। হে পরিয়ে! হে শিবে! হে দেবেশি ! 
[ তখন ] কুগুলিনী শক্তি শিবের মুখপন্স চুগ্ধন করেন এবং ক্ষণকাল শিবের সহিত 
ক্রীড়া করেন। হেদেবি! হে পরমেশ্বরি! তখনই [সেই ক্রীড়া হইতে ] অমৃত 
উৎপন্ন হয়। €হ দেবি! সেই ক্রীড়াজাত অমৃত লাক্ষারসের তুল্য অরুণ বর্ণ ॥ ২২ ॥ 
হে দ্রেবেশি! [সাধক] সেই অমুতের দ্বারা পরদেবতাকে তর্পণ 


করিবে। সুধী সাধক সেইথানে অমুত-ধারা ঘ্বারা ষট্চক্র দেবতার তর্পণ করিয়া 
কুগডলিনী শক্তিকে সেই পথে পুনর্ধার মূলাধারে আনয়ন করিবে। সাধক যাতায়াত 


চতুর্থোল্লাসঃ ৯১ 


স্পা পি পা || পিসি পাস পি আসি শা শশা স্পা নি এসিসিএ এ এত অর ০ ৯ ৯৯ পি লাস পি 


যাতায়াত-ক্রমেণৈব তত্র কৃর্ধ্যাম্মনোলয়ম্‌॥ 
এবমভ্যস্তমানস্ত অহন্যহনি পার্ববতি !। 
জরা-মরণ-ছুঃখাছযমুচ্যতে ভববন্ধনাৎ ॥ 
ইত্যুক্ত; পরমো যোগো যোনিমুদ্রাপ্রবন্ধনঃ ॥ 
যামলে- কুলযোধিৎ কুলং ত্যক্তু1 পুনরেব কুলং বিশেৎ। 
রমতে সেয়মব্যক্তা পুনরেকাকিনী সতী ॥ 
সক্ষেতপদ্ধত্যাম পিগুং কুণ্ডলিনী শক্তিঃ পদং হংসঃ প্রকীত্তিতঃ | 
রূপং বিন্দুরিতি জ্ঞেয়ং রূপাতীতঞ্চ নিফষলম্‌ ॥ ২৩ 
এতেন ষট্‌্চক্রভেদক্রমেণ কুগুলিনীং সহত্রদলপদ্মে শীত তত্রস্থ- 
সদাশিবেন স্জগময্য তহুন্তবামৃতেন পরদেবতাং বট্‌চক্রস্থ-শিবশক্ত্যাদীং- 
শ্চাপ্রাব্য সোহহমিতি মন্ত্রেণ পুনঃ ব্বস্থানমানয়েদিতি তু বাক্যার্থঃ। 
সোহমিতি চ মন্ত্রেণ স্বস্থানমানয়েৎ সুধীঃ। ইতি যামলবচনাৎ ॥ ২৪ ॥ 
দেব্যুবাচ-_ 
দেবদেব ! মহাদেব ' স্ষ্টি-স্থিত্যন্ত-কারক !। 


কি শপ | শেপ 





সিসি 


ক্রমে ব্র্মে মনঃস্থির করিবেন। হে পার্বতি ! প্রতিদিন এইৰপ অভ্যাস করিলে 
আরা-মরণ জনিত ছুঃখাদি ও সংসার-বন্ধন হইতে মুক্তিলাভ করে। ইহাই যোনিমুদ্র। 
প্রবন্ধন ( জন্মনাশক ) পরম যোগ কথিত হইল। যাঁমলতন্ত্রে কথিত হইয়াছে _ 
"কুলবধূ যেরূপ কুল পরিত্যাগ কবিয়! পুনরাধ কুলে আগমন করে, সেইরূপ অব্যক্ত 
কুগুলিনী [ মুলাধারে প্রত্যাবর্তন করিধ! ] একাকিণী অবস্থান করেন”। সঙ্কেত 
পদ্ধতিতে উক্ত হইয়াছে--“কুগুলিনী শক্তি পিগ্ড এবং পদ হংস বলিয়া কীর্তিত 
হইয়াছে। রূপকে বিন্দু বলিয়৷ এবং রূপাতীতকে নিষ্ষণ ব্রহ্ম বুলিয়া জাঁনিবে। 
এইরূপে ফটুচক্র ভেদের রীতি অন্নুসারে কুগুলিনীশক্তিকে সহত্রদল পন্সে লইয়া! 
সেই সহদল পন্নস্থিত স্দাঁশিবের সহিত মিলিত করাইয়া সেই মিলন-জনিত অমুতের 
দ্বারা পর দেবত| ও যট্‌চক্রস্থিত শিবশক্তি প্রভৃতিকে আগ্লাবিত করিয়৷ “সোহহং, 
মন্ত্রের দ্বারা পুনরায় স্বস্থানে ( মুলাধারে ) আনয়ন করিবে__ইহাঁই বাক্যার্থ। কারণ 
যামলতন্তরে উক্ত হইয়াছে যে, “নুধী সাধক “সোহহং এই মন্ত্রের দারা [ কুশুলিনীকে ] 


স্বস্থানে আনয়ন করিবে” ॥ ২৪ ॥ 
দেবী বলিলেন__হে দেবদেব! হে মহাদেব! হে সৃষ্টি-স্থিতি-লয়কারিন্‌। 


৯২ শাক্তানন্দ-তরঙ্গিণী 


মুদ্ধি, পন্পং সহস্ারং রক্তবর্ণমধোমুখম্‌॥ 

তস্ত মধ্যে শ্থিতং ধ্যায়েদ্‌ গুরুং শান্তং সশক্তিকম্‌। 
মূলাধারে মহাশক্তিং কুগুলীরপ-ধারিণীম্‌॥ 

অধোবজ্ত ক্রমেণৈব সর্্বপদ্মেধু ভাবনা । 

তদা কথং ভবেৎ তত্র চিন্তনং গুরুদেবয়োঃ ॥ 
আধারে চে স্থিতিস্তত্র ত্বধোভাগে কথং ভবেৎ । 
অধোবক্তে, স্থিতস্তাপি চিন্তনং বা কথং ভবেৎ ॥ ২৫ 


শ্রীমহাদেব উবাচ 


যথ। যুক্তং ত্রয়। দেবি ! কথিতং বীরবন্দিতে ! | 
এবমেব তু সন্দেহো জায়তে নাত্র সংশয়ঃ ॥ 
কথ্যতে পরমেশানি ! সন্দেহোচ্ছেদকারণম্‌। 
তানি পদ্মানি দেবেশি ! সুযুয়ান্তঃস্থিতানি চ ॥ 
পরংব্রহ্মস্বরূপাণি শবরব্রন্মময়ানি চ। 

তৎসবর্ধং পক্কজং দেবি ! সর্বতোধুখমেব চ। 
প্রবৃত্তিশ্চ নিবৃত্তিশ্চ দৌ ভাবৌ জীবসংস্থিতৌ ॥ 
প্রবৃত্তিমা্গি সংসার: নিবৃত্তিঃ পরমাত্মনি । 


মস্তকে রক্তবর্ণ অধোমুখ সহআর পদ্ম অবস্থিত, সেই পদ্মের মধ্যে অবস্থিত শক্তির 
সহিত শান্তশ্বভাব গুরুকে এবং মুলাধার পন্মে কুগুলীরূপধারিণী মহাঁশক্তিকে 
ধ্যান করিবে। যথাক্রমে সমস্ত পন্মে অধোঁমুখেই ধ্যান বিহিত হইয়াছে। 
অতএব সেম্থলে গুরু ও দ্েেব্ত। এই উভয়ের ধাঁন কিরূপে হইতে পারে? 
আধার পদ্মে অবস্থিতি যদ্দিও সম্ভব হয়, কিন্তু সেস্থলে অধোমুখ ভাবনা কিরূপে 
হইতে পারে? আর অধোমুখে অবস্থিত পল্পেরই বা চিন্ত। কিরূপে হইবে ॥ ২৫॥ 
শ্ীমহাদ্দেব বগিলেন--হে দেবি ! হে বীরবন্দিতে ! তোমাকর্তৃক যের্‌প যুক্তিযুক্ত 
বিষয় কথিত হইয়াছে, [ সাধারণতঃ ] এই রকম সংশয়ই জন্মে ইহাতে সংশয় নাই। 
হে পরমেশানি !' সন্দেহ উচ্ছেদের হেতু বলিতেছি। হে দেবেশি! শব্দব্রহ্মনয় 
পরবন্দস্থরূপ সেই পঞ্ম সকল ন্ুযুযপ। নাড়ীর অভ্যন্তরে অবস্থিত। হে দ্বেবি! সেই 
সমস্ত পদ্মগুলি সর্ববতোমুখ অর্থাৎ উর্ধা ও অধোমুখ। প্রবৃত্তি ও নিবৃত্তি নামক 
ছুইটী ভাব জীবহৃদয়ে অবস্থান করে। সংসার হইতেছে প্রবৃত্তিমার্গ আর পরমাত্ম- 


চতুর্ঘোল্লাসঃ ৯৩ 


শি (পরিসর এ ৯ প৯ পি লি 





প্রবৃত্তিভাবচিন্তায়ামধোবক্তাণি চিন্তয়েৎ ॥ 
নিবৃত্তিযোগমা্গেষু সদৈবোদ্ধমুখানি চ। 
এবমেব ভাবভেদাদসন্দেহোহভিজায়তে ॥ ২৬ ॥ 


গৃহ্ন্ছ-যোগসাধনন্‌ 


( অথান্তৎ সংপ্রবক্ষ্যামি গৃহস্থানাঞ্চ সাধনম্‌। 
মূলাধারে স্থিতাং দেবীং কুগুলীং পরদেবতাম্‌ ॥ 
ভোগকালে মহেশানি ! আজিহ্বাস্তং বিভাব্য চ। 
শোধিতান্‌ মৎস্তমাংসাদীন্‌ তনুখে স্থাপয়েদ্‌ বুধ? || 
মূলমন্ত্র সযুচ্চাধ্য জুহোমি কুগডলীমুখে । 

প্রতিগ্রাসে মহেশানি ! এবং কুধ্যাদ্‌ বিচক্ষণ? ॥ 
ভোঁজনেচ্ছ। ভবেৎ তম্তা! নিলিপ্তো জীবসংজ্ঞকঃ | ) 
এবমেব প্রকারেণ উদ্ধপদ্মং প্রজায়তে ॥ 

গুরোঃ স্থিতিশ্চ চাববঙ্গি ! তদ! সম্যক্‌ প্রজায়তে। 
ভিগ্াতে হৃদয়গ্রন্থিশ্ছিগ্যতে সব্বসংশয়ঃ | 
গুববাদি-ভাবনাদ্‌ দেবি | তদা সিদ্ধি; প্রজায়তে | 
স্বগেহে পায়সং ত্যক্ত ভিক্ষামটতি ছুম্মতিঃ ॥ 


গতি হইতেছে নিবৃত্তি। প্রবৃত্তিভাবের চিন্তায় [ পদ্ম গুলিকে ] অধোমুখ চিন্তা করিবে 
নিবৃত্তিরপ যোগমার্গে এই পদ্মগুলিকে সর্বব্দ| উ্ধমুখ চিন্তা করিবে। এইরূপ ভাবের 
ভেদ্বশতঃ অসন্দেহ অর্থাৎ সন্দেহ নিবৃত্তি উৎপন্ন হয় ॥ ২৬ ॥ 

( অনন্তর গৃহস্থগণের অন্ত [যেগ ] সাধন বলিতেছি। হে মহেশ্বরি! সাধক 
ভোগকালে মূলাধারস্থিত পরদেবত! কুগুলিনী দেবীকে গিহ্ৰ। পধ্যন্ত ধ্যান করিয়া 
তাহার মুখে শোধিত মৎস্য মাংসাদি স্থাপন করিবে। মুল মন্ত্র উচ্চারণ করিয়া 
“কুগুলীমুখে জুহোমি” মন্ত্রে হোম করিবে। হে মহেশ্বরি! বিচক্ষণ সাধক 
প্রতিগ্রাসে এইরূপ করিবে। ) এইরূপ প্রকারেই উদ্ধমুখ পদ্ম উৎপন্ন হয়। হে 
চার্বঙ্গি! তখন তাহাতে গুরুর স্থিতি সম্যক প্রকারে সম্ভব হুয়। হে দেবি! 
গুরু প্রভৃতির ভাবনা হইতে যখন হৃদয়গ্রন্থি ( অবিগ্ত| ) তিন্ন হয়, সমস্ত সংশয় 
ছিন্ন হয়) তখন সিদ্ধি উৎপন্ন হয়। যাহার! ছুন্মতি, তাহার! নিজ গৃহে পাস 
পরিত্যাগ করিয়। ভিক্ষা অব্লম্বন করে অর্থাৎ যাহারা নিজদেহ মধ্যে সিছিলাতের 


৯৪ শাক্তানন্দ-তরঙ্গিণী 


সস সস এ পপর ৯৯ স্ব পসপিসলসপস এা্্য 





অতএব মহেশানি ! বাতুলত্বং প্রজায়তে। 
ইত্যেতৎ কথিতং সারং মম জ্ঞানবিলোকিতম্‌ ॥ ২৭ ॥ 


প্রকারান্তর-কুগুলিনী-যোগকথনম্‌ 


অথ যোগং প্রবক্ষ্যামি যেন দেবময়ো ভবেৎ। 
মূলপদ্মে কুণ্ডলিনী যাবনলিদ্রামিতা পরিয়ে ! ॥ 
তাবৎ কিঞ্চিন্ন সিধ্যেত মন্ত্যন্রার্চনাদিকম্‌ । 
স্বাপকালো বামবাহঃ প্রবোধো দক্ষিণাবহঃ ॥ 
মন্ত্রিণাং পকালে তু জপোহনর্থকল প্রদঃ 
প্রবোধকালং জানীয়াদ্ুভয়োরপি পাব্বতি ! ॥ 
জাগন্তি যদি সা দেবি! বহুভিঃ পুণ্য সঞ্চয়ৈঃ | 
তদ। প্রসাদমায়াস্তি মন্তযন্ত্ার্চনাদয়ঃ ॥ 
যোগযোগাদ্‌ ভবেনুক্তিঘন্ত্রসিদ্ধিরখণ্ডিতা । 
সিদ্ধে মনৌ পরাবাপ্তিরিতি শীস্্রস্ত নির্ণয় || 
জীবনুক্তশ্চ দেহান্তে পরং নির্ববাণমাগ্ য়াৎ। 


উপায়স্বরূপ কুগুপিনীযোগ অবলম্বন ন। করিয়| বাহ যোগ অবলম্বন করে, তাহাদের 
তদদ্বারা সম্যক দিদ্ধিণাঁভ হয না। হে মহেশ্বরি! এই কুগুলিনা যোগ হইতেই 
বাতুলত্ব (শিবত্ব ) লাঁভ হয। ইহাই আমার জ্ঞানলব সারতত্ব[ তোমাকে ] কহিলাম। 
অনন্তর [ শন ] যোগ বলিব, যাঁহ। দ্বারা [সাধক ] দেবময় হইতে পারে। হে 
পরিয়ে! মুলাধার পদ্মে কুগুলিনী যতক্ষণ নিদ্রিত থাকেন, ততক্ষণ মন্্-যন্ত্ে 
অর্চনার্দি কিছুই সিদ্ধ হয় না। নিঃশ্বাস যখন বাঁম নাপিকায় প্রবাহিত হর, তখন 
স্বাপ কাল; যখন দক্ষিণ নাসিকায় প্রবাহিত হয়, তখন জাগ্রত কাল। স্বাপকালে 
সাধকগণের জপ অনর্থ ফল প্রদান করে। হে পার্ধতি! উভয়েরই অর্থাৎ 
সাধক ও কুগুলিনীর প্রবৌধকাল [ কল্যাণকর ] জানিবে। হে দেবি! বহু পুণ্য- 
সঞ্চয়ের দ্বারা যখন সেই কুগুলিনীদেবী জাগ্রতা হন, তখন মন্তযস্ত্রের অর্চনাদি 
প্রসন্নতা প্রাপ্ত হযু। কুগুলিনীযোগের সম্বন্ধবশতঃ অথণ্ড মন্্রসিদ্ধি এবং মুক্তি উৎপন্ন 
হয়। মন্ত্রসিদ্ধ হইলে পরব্রহ্ধ প্রাপ্তি হয়-_ইহাই শান্্সিদ্ধান্ত। ভীবনুক্ত সাধক দেহাস্তে 
পরম নির্ববাণ লাভ করে। যোগ শবের দ্বারা সংসার নিবৃত্তিরূপ মুক্তি কথিত হইয়াছে। 
জগণ্ময়ী কুগুলিনী প্রাণায়াম, জপ ও যাগের দ্বারা নিদ্র। ত্যাগ করেন ॥ ২৮॥ 


চতুর্ধোল্লাসঃ ৯৫ 


সপাশাসপািসাা মাপ সিজচ আ্ ্িজপসরআি সি 
শপ সস উস সপ পপ | সপ শা 





স্পস্ট সিপাসিসপ সিসি 


সংসারোত্তরণং মুক্তিরধোগশবেন কথ্যতে ॥ 

প্রাণায়ামৈর্জপৈর্যাগৈস্তাক্তনিদ্রা জগম্ময়ী ॥ ২৮ ॥ 

চতুর্দলং স্তাদাধারং স্বাধিষ্ঠানন্ত ষড়াদলম্‌। 

নাভৌ দশদলং পদ্মং কূর্যযসংখযাদলং হৃদি ॥ 

কণ্ঠে স্যাৎ ষোড়শদলং ভ্রমধো দ্বিদলং তথ] 

সহস্রদলমাখাতং ব্রঙ্গারন্বামহাপথে ॥ 

মাতৃকাক্ষরসংযুক্তং সহুআ্রারং সারারুহম্‌। 

অধোবত্ত,ং শুরুবর্ণং রক্তকিঞ্ক্কভৃষিতম্‌ ॥ ইতি ॥ 

(সুন্দরীবিবয়ে তু রক্তবর্ণণ বোধাম্‌, সময়াতন্থে।ক্তন্নাৎ, অন্যথ। 

বিরোধাপত্তে ॥ ২৯ ॥) 


্রন্মা বিষুশ্চ রুদ্রশ্চ ঈশ্বরশ্ঠ সদাশিবঃ। 

ততঃ পরশিবশ্চৈব ষটু শিবাঃ পরিকীর্তিতাঃ ॥ 
ডাকিনী রাকিণী চৈব শাকিনী লাকিনী তথা। 
কাকিনী হাকিনী চৈব শক্তয়স্তাঃ প্রকীর্তিতাঃ ॥ 
আধারে হৃত্প্রদেশে চ ভ্রবোর্ধধ্যে বিশেবতঃ | 
্বয়ন্তুসংজ্ঞে বাণাখ্যস্তথৈবেতরসংজ্ঞকঃ ॥ 
লিঙ্গত্রয়ং মহেশানি ! প্রধানত্বেন চিন্তয়েৎ। 


শশী -শিশীশিট টে শীিীশীশী শশা 2 ০০০ 





আধার ( মূলাধার ) পর্৷ চতুদ্বল, স্বাধিষ্ঠান বড় ্ুল, নাভিতে দশদল পদ্ম, হৃদয়ে 
দ্বাদশ দল, কে যোঁড়শ দল-_ এইরূপ ভ্রমধ্যে ছ্বিদল এবং মস্তকে সহস্রদল পদ্ম কথিত 
হইয়াছে । সহত্রদল পদ্মটী মাতৃকাক্ষরের দ্বার! যুক্তঃ অধোন্খ, শুর্লুবর্ণ ও রক্ত 
কিগ্রহ্ব-শোভিত। (সুন্দরী বিষুয়ে সহঅর্দল পদ্মটা রক্তবর্ণ জানিবে। কারণ সময়াতশ্ত্রে 
তাহাই উক্ত হইয়াছে । 'অন্তথা বিরোধের আপত্তি হয় ॥ ২৯ ॥ ) 

্রহ্ধা, বিষু, রুদ্র, ঈশ্বর, সদাশিব, তাঁহার পর পরশিব-__এই ছয়টা শিব 
[ মূলাধারাদি ছয়টা পল্সে] স্বীকৃত হইয়াছে। ডাঁকিনী, রাঁকিণী, শীকিনী, লাকিনী, 
কাঁকিনী, হাঁকিনী--ইহীর! [মূলাধারাদি পদ্ম শিবের] শক্তি বলিয়! কীন্তিত হইয়াছেন। 

হে মহেশীনি! মূলাধার পন্সে, হৃৎপন্মে ও ভ্রমধ্যে [ ছয়টী শিবের মধ্যে ] 
বিশেষভাবে স্বয়ন্ূলিঙ্গ, বাণলিঙগ ও ইতর নামক নিঙ্গকে প্রধানরূপে চিন্তা করিবে। 


৯৬ শাক্তানন্দ-তরজিণী 


যাস জা এটি পপ পপ সপ শী ও তি 


মূলাধারে স্থিত ভূমিঃ স্বািষ্ঠানে জলং প্রিয়ে | ॥ 
মণিপুরে স্থিতং তেজো হৃদয়ে মারুতস্তথ। | 
বিশুদ্ধৌ তু মহেশানি । আকাশং কমলেক্ষণে ! ॥ 
আন্ডাচক্রে মহেশীনি ! মনঃ সর্ববার্থসাধকম্‌ | 
তূদ্ধে পবমেশানি ! পর্দমুদ্রমুখং সদা ॥ 
তন্তোপরি মহেশানি ! ধ্যায়েৎ সদাশিবং গুকম্‌ ॥ ৩০ ॥ 
উর্দামুখমিতি । অধোমুখ-সহত্রদল-পগ্মাধোগতোদ্ধমুখ-দ্বাদশদল-পদ্মে।- 
পরি শিবরূপিণং শ্রীগুকং ধ্যায়েদিত্যর্থ, । তথাচোক্তং যামলে-_ 
ব্রক্মরন্ত্র-সরসীকহোদরে নিত্যলগ্রমবদাতমন্ভুতম্‌। 
কুগুলীবিবরকাগ্ডমণ্ডিতং দ্বাদশার্ণ-সরসীকহং ভাজে ॥৩১॥ 
অহং দ্বাদশার্ণ দ্বার্শদলং সরসীরুহং পদ্মং ভজে। সরসীকহং কিং 
বিশিষ্টম্? কুগুলীবিবরকাগুমণ্ডিতং । কুগুল্যাঃ বিবরং মূলাধারপদ্মাৎ 
সহত্রদলকমলকর্ণিকান্তগত-বিন্দুরূপি-সদাশিবসন্নিধৌ গমনমার্গ তস্য 
কাণ্ডং তদাধারভূতং নালং, চিত্রিণীনাড়ীত্যর্থ । তম্ত মণ্তিতং পদ্মনালবৎ 
চত্রিণীনাভ্যাঃ শিরোভূষণমিত্যর্থ। তদগ্রে দবাদশারণস্ত সরসীরুহস্ত স্থিত্বাৎ 
হে প্রিম্বে! মূলাধারে ভূমি, ্বাধিষ্ঠানে জল অবস্থিত, মণিপুরে তেজ; হৃদযে 
বায়ু অবস্থিত। হে মহেশীনি ! হে কমলেক্ষণে ! বিশুদ্ধিচক্রে আকাশ অবস্থিত। 
হে মহেশানি! আজ্াচক্রে সর্বার্থসাধক মন অবস্থিত। হে পরমেশানি! আক্ঞা- 
চক্রের উর্ধে উর্দমুখ সহত্রদল পদ্ম সদ! অবস্থিত। হে মহেশানি! তাহার 
উপরে সদাশিবরপী গ্রীগুরুকে ধ্যান করিতে ॥ ৩০ ॥ 
উর্ধামুখম্‌। এই বাক্যের অর্থ হইতেছে--অধোমুখ সহত্রদল পদ্মের অধোঁভাগস্থিত 
উর্দমুখ দ্বাদশদল পন্ষের উপরে শিবরূপী এ্গুরুকে ধ্যান করিবে। যাঁমলতস্ে 
সেইরূপই উক্ত হইয়াছে-ত্রক্গরন্ধ,-সরসীরুহোদরে” ইত্যাদি ॥ ৩৯। 
[গ্রন্থকার পরে নিজেই উক্ত শ্লোকের ব্যাখ্য। করিয়াছেন যথা] আমি 
দ্বাদশার্ণ অর্থাৎ দাদশদল বিশিষ্ট -সরপীরুহকে অর্থাৎ পন্পকে ভজন| কারি ॥ ৩২ ॥ 
সেই সরসীরুহকি বিশেষণ বিশিষ্ট? কুগুলীবিবরকাগ্মণ্ডিতং ( ব্যাখ্য। ) 
,কুগুলীর বিবর অর্থাৎ মুলাধার পদ্ম হইতে সহদল পদ্মের কর্ণিকার অন্তর্গত 
ধে বিন্দু, সেই বিন্দুরূপী সদাশিবের নিকটে গমন মার্গ। সেই কুগুলীবিবরের কাণ্ড 
অর্থাৎ তাহার আধারভূত নাল অর্থাৎ চিত্রিণী নাঁড়ী। তাহার (সেই নালের ) 


বাস এপা সপন 








চতুর্থোল্লাসঃ ৯৭ 


পিউ রা পা পপ এ আস 





ভূষণমিত্যুক্তিঃ | পুনঃ কিন্তৃতম্‌? ব্রন্মরন্তরসরসীরুহোদরে নিত্যলগ্নম্‌ 
সহআর-পদ্ম-কর্ণিকাসমীপে তদধোদেশে নিত্যমবিনাভাবসম্বন্বেন লগ্নং 
স্থিতমিত্যর্থ । পুনঃ কিস্তৃতম্‌? অবদাতং গৌরম্। পুনঃ কিন্তৃতম্‌? 
অদ্ভুতং মনোহরম্‌। তত্র পূর্ববোক্তব্রমেণ শিবরূপিণং শ্রীগুরুং ধ্যায়েৎ ॥৩২। 
ঘট্‌চক্রং পরমেশানি ! সদাশিবপুরং সমম্‌। 
শক্তিপুরং মহেশানি ! সদাশিবপুরোপরি ॥ 
স এব নির্ববাণাখ্য-কলোপরিগতঃ নিব্বাণশক্তেঃ পুরম্‌। 
শিবস্থানং শৈবাঃ পরমপুরুষং বৈষ্বগণা 
লপন্তীতি প্রায়ো হরিহরপদং কেচিদপরে । 
পদং দেবা দেবীচরণযুগলা নন্দরসিকা 
মুনীন্দ্রা অপান্তে প্রকৃতি-পুরুষস্থানমমলম্‌ ॥ ৩৩ ॥ 
কুণ্ডলিনী-প্রত্যা বর্তন-প্রকাঁরঃ 
রমিত্বা শস্তুনা সার্ধং কুণ্ডলীং পরদেবতাম্‌। 
“মণ্ডিত” অর্থাৎ পর্ানালের ন্যায় চিত্রিণী নাড়ীর শিরোভূষণ। তাহার অগ্রে দ্বাদশ- 
দল পদ্মের অবস্থানবশতঃ “ভূষণ” এই উক্তি হইয়াছে । পুনঃ কিস্তৃতম্‌? অর্থাৎ 
সেই সরদীরুহ আর কিরূপ বিশেষণ বিশিষ্ট? ব্রক্মরন্ধ,সরসীরুহোদরে 
নিভ্যলগ্রং (ব্যাখ্যা ) সহম্রারপদ্মের কণ্ণিকাঁর সমীপে তাহার অধোদেশে নিত্য 
অর্থাৎ অবিনাভাবসম্বন্ধে-লগ্ন অর্থাৎ স্থিত। “পুনঃ কিন্ত” অর্থাৎ সেই 
সরসীরুহ আঁর কি বিশেষণ বিশিষ্ট ? অবদ্দাতম্‌ অর্থাৎ গৌরবর্ণ। পুনঃ কিভূতং ? 
অর্থাৎ সেই সরসীরুহ আর কি বিশেষণ বিশিষ্ট? “অদ্ভুতম্” অর্থাৎ মনোহর । 
সেই সরসীরুহে পূর্ববাক্তক্রমে শিবরূপী শ্রীগুরুকে ধ্যান করিবে। ॥ ৩২ ॥ 
হে পরমেশানি! যট্চক্র হইতেছে সদাশিবের পুর (বষতিস্থান)। হে 
মহেশানি ! স্দাশিব-পুরের উপরিভাগে [ উহার ] তুল্য শক্তিপুর আছে। সেই 
সদ্াশিবই হইতেছেন নির্বাণ নামক কলার উপরিস্থিত নির্ববাণশক্তির পুর। শবগণ 
এই স্থানকে (পদ্মকে) শিবস্থান বলেন। বৈষ্ঞবগণ উহাকে পরম পুরুষ বিষুর 
স্থান বলেন। বহু হরিহরোপাসক ও অন্তান্ঠ উপাঁসকগণ উহাকে হরিহর পদ বলেন। 
দেবীর পা্পত্প সেবকগণ উহাকে দেবীর স্থান বলেন। হুংসমন্ত্রোপাসক মুনীক্রগণ 
উহাকে মনোহর প্রকৃতি পুরুষের স্থান বলেন । ॥ ৩৩1 
হে মহেশানি! [সাধক] পরদেবতা কুগুলিনীকে [ সহআার পদ্মে ] শিবের 
১৩ 


৯৮ শাক্তানন্দ-তরজিণী 


মা পা স্পস্ট সপ্ত অপাস্পিসিতা্5 আ পাস্তা ৬ স্পিসিতী ০ পীস্পিিস্প উপাস্পিপাস্সিতী পিসি সিসি সি সা আপস সপ ৯ সপ পিসী সস 


মূলাধারং মহেশানি ! সহস্রারাৎ সমানয়েৎ ॥ 

শম্তুন! তাং পরাং শক্তিমেকীভূতাং বিচিন্তয়েৎ । 

ধ্যায়ে কুণ্ডলিনীং তত্র ইষ্টদেবস্বরূপিণীম্‌ ॥ 

সদা ষোডশবর্ধাঁয়াং গীনোন্নতপয়োধরামূ। 

নবযৌবনসম্পন্নাং সব্বাভরণভূষিতাম্‌ ॥ 

ূর্ণচন্্রনিভাং রক্তাং সদা চঞ্চললোচনাম্‌ । 

নানারত্রযুতাং ধন্যাং পাদে নৃপুরশোভিতাম্‌ ॥ 

কিঞ্টিনী চ তথা কট্যাং রত্বকঙ্কণমণ্ডিতাম্‌ । 

কন্দর্পকোটি-লাবণ্যাং সদা মধুরহাসিনীম্‌॥ 

এবং ধ্যাত্ব। জপেন্নন্তং শতমষ্টোত্তরং শিবে, 

মাতৃকীমালয়া জণ্তু। আজ্ঞাচকব্রং সমানয়েৎ ॥ 

তত্রেতরেণ লিজেন যোজয়েৎ কুণ্ডলীং পরাম্‌। 

ধ্যাত্ব। ব্রহ্মময়ীং তত্র শতমষ্টোত্তরং জপেৎ ॥ 

ততো বিশুদ্ধো তাং নীত্র। শিবেন সহ যোজয়েৎ। 

তামিষ্টদেবতাং ধ্যাত্বা জপেদষ্টশতং পরিয়ে ! ॥ 

হ্ৃৎপদ্মে তাং ততো নীত্বা বাণেন সহ যোজয়েৎ। 
সহিত মিলিত করাইয়! সহস্রার পদ্ম হইতে মূলাধারে আনয়ন করিবে এবং শঙ্থুর 
সহিত সেই পরাশক্তি কুগুলিনীকে অভিন্ন ভাঁবন| করিবে। সেই সহতর্দল পন্নে 
কুগুলিনীকে ইঞ্টদেব-স্বরূপিণী, সর্বদা যোঁড়শবর্ষায়৷ (স্থিরযৌবন! ), গীন ও উন্নত 
পয়োধর-বিশিষ্টা, নবযৌবনা, সর্ব্ব অলঙ্কারে ভূষিতা, পূর্ণচনতরতুগ্য সৌন্দধ্য-বিশিষ্টা, 
রক্তবর্ণ, সর্বদা! চ্চলনয়না, নানাবিধ রত্রযুক্তা, সৌভাগ্যবতী, পাদে নুপুরশো ভিতা, 
কটিদেশে কিস্কিনী (ক্ষুদ্র ঘণ্টা ) যুক্তা, রত্বকঙ্কণমণ্তডিতা, কোটি কন্দর্পতুপ্য সুন্দরী ও 
সর্বদা মধুর হাস্তযুক্তা ধ্যান করিবে । হে শিবে! এইরপ ধ্যান করিয়৷ ১০৮ বার মন্ত্র 
জপ করিবে। মাতৃকামালায় [ উক্ত মন্ত্র] জপ করিয়া [ কুগ্ুলিনীকে ] আজ্ঞাচক্রে 
আনয়ন করিবে । সেই স্থানে ইতর নামক লিঙ্গের সহিত পর! কুগুলিনীকে মিলিত 
করিবে এবং সেই স্থানে [ কুগুলিনীকে ] ব্রহ্মময়ী ধ্যান করিয়া ১০৮ বার মন্ত্র 
জপ করিবে। হে প্রিয়ে! তাহার পর বিশুদ্ধিচক্রে সেই কুগুলিনীকে আনয়ন করিয়া 
[ তত্রস্থ ] শিবের সহিত মিলিত করিবে এবং তাঁহাকে ইঠ্টদেবতা-্বরূপ! চিন্তা 


চতুর্থোল্লাসঃ ৯৯ 


লী ভাটি তি পসটি এটি শোসটি হোস্ট পি তিষটি এসি পি তো ি এসসি পাস ওটি | পাস স্পা পিসি পে পাস পিপি 


দেবীরূপাঞ্চ তাং ধ্যাত্বা জপেদষ্টোত্তরং শতম্‌ ॥ 
মণিপুরে তু তাং নীত্ব। শিবেন সহ যোজয়েৎ। 
দেবীরূপাং চ তাং ধ্যাত্বা শতমষ্টোত্তরং জপেৎ ॥ 
স্বাধিষ্ঠানে ততো নীত্বা শিবেন সহ যোজয়েৎ। 
যোজযিত্বা জপেন্মন্ত্ং দেবীং ধ্যাত্বা প্রিয়ংবদে ! ॥ 
শতমষ্টোন্তবং জণ্ত। মূলাধারে তু তাং নয়েৎ। 
তত্র লিঙ্গং স্বয়স্ৃঞ্ণ ধ্যায়েৎ কুন্দসম প্রভম্‌ ॥ 
শুরুবর্ণং চতুর্ববাহুং পঞ্চবক্ত,ং ত্রিলোচনম্‌। 
নানারত্যুতং রগ্যং সাদ্ধিত্রিবলয়ান্বিতম্‌ ॥ 
প্রসন্নবদনং শান্তং নীলকণ্ঠবিরাজিতম্‌। 
কপদ্দিনং স্ফুরৎ-সর্ববভূষং কুন্দসমপ্রভম্*|৩৪। 
ষট্‌চক্রে পরমেশানি ! ধ্যায়েজ, জগন্ময়ীং শিবাম্‌। 
ভুজঙ্গরূপ্পিণীং দেবীং নিত্যাং কুগুলিনীং পরাম্‌ ॥ 
বিষতন্তময়ীং দেবীং সাক্ষাদমৃতরূপিণীম্‌। 
অব্যক্তরূপিণীং দিব্যাং ধ্যানগন্যাং বরাননে ! ॥ 


শাস্টি্পা পিসি স্টলে সপ হস পি ০ এপস পপ লা 


করিয়! ১৮৮ বার মন্ত্র জপ করিবে । তাহার পর তাহাকে হৃৎগদ্ধে লইযা বাণ নামক 
শিবের সহিত মিলিত করিবে এবং তাহাকে দেবীবূপা চিন্তা করির! ১০৮ বার মন্ত্র জপ 
করিবে। তাহার পর তাহাকে মণিপুরে লইয়। শিবের সহিত মিপিত করিবে এবং 
তীহাকে দেবীরূপ। ধ্যান করিয়া ১*৮ বার মন্ত্র জপ করিবে। তাহার পব তীহাঁকে 
স্বাধিষ্ঠান চক্রে লইয়৷ শিবের সহিত মিলিত করিবে । হে প্রিষংবদে ! এইরূপে 
দেবীকে মিলিত করিয়৷ ধ্যান করিয়া ১৮ বার মন্ত্র জপ করিবে। ১০৮-বার মনত 
জপ করিয়া মূলাধারে তাহাকে আনয়ন করিবে। সেইস্থানে স্বযস্তু পিঙ্গকে কুন্দপুষ্পবৎ. 
প্রভাবিশিষ্ট, শুরুবর্ণ, চতুর্বাহু, পঞ্চবন্ত,, ভ্রিলোচন, নানারতুযুক্ত, মনোহর, সার্ধ- 
ত্রিবলয়ুক্ত কুগুলিনী কর্তৃক আলিঙ্গিতদেহ, গ্রসন্নবদন, শীস্ত, নীলকণ্ঠ, জটাভূটধারী, 
অত্যুজ্জল সর্বববিধ ভূষণে ভূষিত, কুন্দপুষ্পতুল্য সুন্দর ধ্যান করিবে ॥ ৩৪ ॥ 

হে বরাননে! হে পরমেশানি ! বট্চক্রে পর! কুলকুগ্ুলিনী দেবীকে জগন্সয়ী, 
শিবা, শক্তিরূপ, ভূজঙ্গরূপিণী, নিত্যা, সুণালতন্তর নায় সুমা, দীপ্তিমর্্ী, সাক্ষাৎ 
অমুতরূপিণী, অব্যক্তত্বরূপা» দিব্যা, ধ্যানগম্য। ধ্যান করিবে । হে দেবেশি ! [সাধক ] 


১০০ শাক্তানন্দ-তরঙ্গিণী 


গা অর অত বসা উই ইস 
পি লীন তা পি পোসমিএি সি পিসি এপি টি ৯৩ সস সাপ জা বি সত _. তে ০ পেস সস পাস্মি এসসি 


ধ্যাত্বা জপ্তু1 চ দেবেশি ! সাক্ষাদ্‌ ব্রহ্মময়ো ভবেৎ। 
এবং দ্বাদশধা দেবি ! যাতায়াতং করোতি যঃ॥ 
স মুক্তঃ সর্বপাপেভ্যো মন্ত্রসিদ্ধো ন চান্যথা। 
যত্র তত্র মৃতশ্চায়ং গঙ্গায়াং শ্বপচালয়ে ॥ 
্রক্মবিদ্‌ ত্রহ্মভূয়ায় কল্পতে নান্যথা প্রিয়ে ! ॥ ৩৫ ॥ 
অথ প্রার্থন।-_-অহং দেবি ! ন চান্তোহস্রি ব্রন্মৈবাহং ন শোকভাক্‌। 
সচ্চিদানন্দরূপোহহং নিত্যমুক্তঃ স্বভাববান্‌ ॥ 
হদিস্থয়। পরদেব্য। প্রেরিতশ্চ করোম্যহম । 
ন মে কিঞ্চির্‌ কচিদ্‌ বাপি কৃত্যমস্তি জগৎত্রয়ে ॥ 
জানামি ধন্মং নচ মে প্রবৃত্তির্ভীনামাধন্মং ন চ মে নিবুত্তিঃ। 
ত্বয়া মহাদেবি ! হৃদিস্থয়াহহং যথা নিযুক্তোহন্মি তথা করে।মি ॥ 
ব্রেলোক্য-চৈতন্তময়ি ! ত্রিশক্তে ! শ্রীপাববতি ! ত্বচ্চরণাজ্ঞয়ৈব 
প্রাতঃ সমুখায় তব প্রিয়ার্থং সংসারযাত্রামনুবর্তযিষ্যে ॥ 
এবং সপ্চিস্ত্য মনস। গৃহানির্গত্য সংযত; । 
ধ্যানি করিয়া! ও জপ কবিয়! সাক্ষাৎ ব্রহ্মময় হন। ঘে সাধক এইবপে দ্বাদশ বার 
[ কুগুলিনীকে ] যাঁতাবাত কবে অর্থাৎ করা, সে সর্বপাঁপ হইতে মুক্ত হই! 
মন্ত্রসি্ধ হয় অন্থ! মন্ত্রসিদ্ধ হইতে পাঁরে না। হে প্রিষ়ে ! এই সাধ যেখানে 
সেখানে গঙ্গাতীরে বা চগ্ডালগৃহে মুত হইলেও ব্রহ্মবিদ হইয়া ব্রন্নম্বূপ প্রাপ্তির 
যোগ্যতা লাভ করে; অন্যথা সম্ভব নব ॥ ৩৫ | 
অনন্তর প্রার্থনা-_-হে দেবি! আমি ব্রন্গ ভিন্ন নহি, আমি ব্রহ্মই, [ এজন্য ] 
শৌকভাগীও নহি । আমি সচ্চিদানন্দবপ নিত্যমুক্ত, ব্রহ্গসত্তাই আমার সন্তা 
হদয়স্থিত পরদেবতাঁ কর্তৃক প্রেরিত হইর/ই আমি কর্ম করি। জগৎত্রয়ের (স্বর্গ, 
মর্ত্য ও পাতালের) কোন স্থলে আমার কোন কিছু কৃত্য নাই। আমি ধর্ম 
জানি, কিন্ত আমার [ তাহাতে ] প্রবৃত্তি নাই ॥? অধর্মও জানি, কিন্ত আমার [ তাহা 
হইতে ] নিবৃত্তি নাই। হে মহাদেবি! তুমি আমার হৃদয়স্থিত হইয়া যেরূপে 
আমাকে নিযোগ করিতেছ, সেইরূপই আর্মি [ কর্ম 1 করি। হে ত্রেলোক্য-চৈতন্ত- 
ময়ি! হে ত্রিশক্তে ! হে পার্ধতি! তোমা'র শ্রীচরণের আজ্ঞনুসারেই প্রাতঃকালে 
গাত্রোথান করিয়া তোমার প্রীতির জন্য সংসার্-যাত্রা অন্ুবর্তন করিব। সংযত সাধক 
মনের দ্বারা এইবপ চিন্তা করিয়া গৃহ হইতে বহিগ্গ্তি হইয়া নিয়মপূর্র্বক আচমন করিয়া 


চতুর্থোল্লাসঃ ১০১ 


শা পাশ পরি সপ পদ পি পাপ সপ পপ শী পিস পাস আপস পি রা স্টপ ৬ ওই 


আচম্য প্রয়তো মন্ত্রী দন্তধাবনমাচরেৎ ॥ ৩৬ ॥ 
দম্তধাবন-বিধিঃ 
তস্্গন্ধবের্ব-_দন্তকাষ্নখাদিত্বা পূজয়েদ্‌ যন্ত্র দেবতাম্‌ । 
তৎপুজ। বিফলা৷ দেবি ! মৃতে চ নরকং ব্রজেৎ ॥ 
মন্ত্রত্ত্প্রকাশে_ বিধায়াবশ্তকং শৌচমাচামং দন্তধাবনম্‌। 
মুখপ্রক্ষালনাদীনি কৃত্বা স্নানং সমাচিরেৎ ॥ ৩৭ ॥ 
অথ মুখপ্রক্ষালনমন্ত্রঃ দক্ষিণামৃত্তৌ- ক্লীণ কামদেবসর্ববজনপ্রিয়ায় নমঃ । 
ক্লীমাত্বকং কামদেব-সর্ববজনমথালিখেৎ | 
প্রিয়ায় হৃদয়ান্তোহয়ং মনুর্দস্তবিশুদ্ধয়ে ॥ 
চতুর্দশাক্ষরৈ্বক্.ং ক্ষালয়েৎ সিদ্ধিহেতবে ॥ ৩৮ ॥ 
সানবিধিঃ 
যামলে- স্নানমূলাঃ ক্রিয়া সব্ব্বাঃ শ্রুতিস্ৃতাদিতা নৃণাম্‌। 
তম্মাৎ আ্ানং নিষেবেত শ্রীপুষ্ট্যারোগ্যবদ্ধনম্‌ ॥ 
মন্ত্রতন্বপ্রকাশে__অরুণেহনূদিতে মন্ত্রী তীর্থে বা বিমলে জলে । 
বৈদ্িকং স্ানমাচর্য্য তান্ত্রিকং স্ানমাচরেত ॥ 
পর্খাতে যৎ কর্তব্যং তদাহ বিশ্বসারে-_ 








এ পাস পি, পারি পি কোপ এসপি এ 


দন্তধাবন করিবে ॥ ৩৬ ॥ তত্রগন্ধর্বেব উক্ত হইয়াছে--“বে ব্যক্তি দত্তকাষ্ঠ চর্ধবণ ( দত্ত- 
ধাবন) না করিয়! দেবতাঁকে পূজ। করে, হে দেবি! তাহার পূজা বিফল। সে পঞ্চত্ 
প্রাপ্ত হইলে নরকে গমন করে ।” মন্ত্রত্ত্রপ্রকাশে উক্ত হইয়াছে--“অবশ্ঠা কর্তব্য 
শৌচ, আচমন, দত্তধাবন করিয়া এবং মুখপ্রঞ্ষালন প্রভৃতি করিয়া স্নান করিবে” ॥৩৭॥ 

দক্ষিণামুর্তি তন্রে মুখ প্রক্ষালন মন্ত্র উক্ত হইয়াছে__“ক্লী * কামদেব-সর্ববজন 
প্রিক়্ায় নমঃ” । [মন্ত্রোদ্ধারের প্রণালী ] প্রথমে ক্লী" কামদেব-সর্বজন পদ 
লিখিবে। অনন্তর প্প্িয়ায় পদ লিখিবে। দস্তবিশুদ্ধির জন্য এই মন্ত্রটী হৃদয়াস্ত হইবে 
অর্থাৎ অস্তে হৃদয় ( নমঃ) লিখিবে। (তাহাতে পূর্বোক্ত মন্ত্র উদ্ধত হইবে )। 
সিদ্ধিলাভের জন্য [পূর্বোক্ত] চতুর্দশাক্ষর বিশিষ্ট মন্ত্রে দ্বারা মুখপ্রক্ষালন করিবে ॥৩৮1 

যামলতন্ত্রে উক্ত হইয়াছে-_“ননুষ্যগণের শ্রুতি-স্থৃতি-বিহিত সমস্ত ক্রিয়া নান-মূল, 
অর্থাৎ স্নানের পর অনুষ্ঠের ; অতএব রী, পুষ্টি ও আরোগাবর্ধক নান [ অবস্থা ] 
কর্তব্য” মন্ত্রতত্র-প্রকাশে উক্ত হইয়াছে-_“সাধক অরুণোদয় কালে তীর্থে বা! নির্শল 


১০২ শাক্তানন্দ-তরঙ্গিণী 


পরখাতে তু কর্তব্য পঞ্চপিণ্োদ্ধরঃ সদা ॥ ৩৯ ॥ 
আানমন্তরঃ 
মন্ত্রমাহ-_উত্তিষ্টোত্তিষ্ঠ পঙ্ক ত্বং ত্/জ পুণ্যং পরস্ত চ। 
প/পানি বিলয়ং যাত্ত শাস্তিং দেহি সদা মম ॥ 


নীলতন্ত্রে_পুননিমজ্য পয়সি সঙ্কল্পঞ্চ সমাচরেৎ। 
ততঃ সঙ্কল্প্য মতিমান্‌ নাভিমাত্রোদকে স্থিতঃ ॥ 
'প্ীতয়ে স্বে্টদেবস্ত সানং সববত্র কারয়েৎ। 
ইষ্টদেবতাপুজার্থং স্নানং কাধ্যং জলাশয়ে ॥ ৪০ | 


মন্ত্রতন্ত্র প্রকাশে অস্ত্েণানীয় মুৎসাং বৈ ত্রিভাগং তত্র কারয়েৎ । 
ভাগমেকং জলে চৈব ক্ষিপেন্মন্ত্রং সমুচ্চরন্‌॥ 
এবং মূদ্ধাদি-নাভ্যন্তং পঠন্‌ মূলং বিলেপয়েৎ। 
শেষন্ত পাঁদনাভ্যন্তং তথৈব পরিলেপয়েৎ ॥ 
অঙ্গে ষড়ঙগং বিন্যস্ত প্রাণায়ামপুরঃসরম্‌। 


জলে বৈদিক স্নান করিয়া তান্ত্রিক স্রাঁন করিবে”। অন্টের জলাশরে | স্নানকালে ] 
যাহা কর্তব্য, বিশ্বসার্তন্ত্রে তাহা বলিতেছেন--. স্ধী সাধক] অন্ঠের জলাশত়ে কিন্ত 
পাঁচটা মুৎখপিগড নিত্য উত্তোলন করিবে ॥ ৩৯ ॥” 

[ মৃত্পিগড উত্তোলন কালে পাঠ্য ] মন্থ বপিতেছেন--উত্তিষ্টোতিষ্ঠ” ইত্যাদি 
(মূল দ্রষ্ব্য)। উক্ত মন্ত্রের অর্থ হইতেছে--হে পঙ্ক! তুমি ওঠ ওঠ এবং 
পরের জন্য পুণ্য ত্যাগ (অর্পণ) কর। পাপসকল বিনাশ প্রাপ্ত হউক। আমাক 
সর্ববদ! শান্তি দাও”। নীলতন্ত্রে উক্ত হইয়াছে--“জলে পুনরায় অবগাহন করিয়া 
সঙ্কল্ল করিবে। তাহার পর মতিমান্‌ সাধক সঙ্কল্ল করিয়। নাভি পরিমাণ জলে 
অবস্থিত হইয়৷ নিজ ইষ্টদেবের প্রীতির জন্ত সর্বত্র স্নান করিবে। ইই্দেবতার 
পূজার জন্য জলাশয়ে নান [ অবশ্য ] কর্তব্য ॥ ৪০ |” 

মন্ত্রতন্ত্-প্রকাশে উক্ত হ্ইয়াছে--“অস্ত্র ( ফট্‌) মন্ত্রের দ্বারা [ জলাশয় হইতে ] 
মৃত্তিকা আনি! সেই সৃত্তিকায় তিনটাই ভাগ করিবে। মন্ত্র উচ্চারণ পূর্বক এক ভাগ 
মৃত্তিকা জলেই নিক্ষেপ করিবে। এইরূপ মূলমন্ত্র পাঠ পূর্বক [ দ্বিতীয় ভাগ নিজগাত্রে ] 
মস্তক হইতে নাভি পর্য্যন্ত লেপন করিবে। শেবভাগ সেইরূপেই অর্থাৎ মূলমন্ত্র 
পাঁঠ পূর্ববক [ নিজগাত্রে ] পাদ হইতে নাতি পর্য্যন্ত লেপন করিবে। অঙ্গে ফড়ঙ্গ স্যাস 


চতুর্থোল্লাসঃ ১০৩ 


কি আসিস এড পাস পচ পাহারা অভিন্ন ৬ পরা ৮ স্বর্ন সিকি শা পান্টি পান ভিসির অপি পা চল 


হন্স্াস্কশমুদ্রাভ্যাং তীর্থনাবাহ্য মণ্ডলাৎ ॥ 
মণ্ডলাৎ স্্্যমণ্ডলাৎ ॥ ৪১ ॥ 
ভীর্থাবাহনমন্ত্রঃ 

ব্রঙ্গাণ্ডে যানি তীর্থানি করৈঃ স্পৃষ্টানি তে রবে ! 

তেন সত্যেন মে দেব ! তীর্থ দেহি দিবাকর ! ॥ 

ও গঙ্গে ! চ যমুনে ! চৈব গোদাবরি ! সরম্বতি ! | 

নন্মাদে ! সিন্ধুকাবেরি ! জলেইম্মিন্‌ সন্নিধিং কুরু ॥ 

ও আবাহয়ামি দেবি ! ত্বাং। স্নানার্থমিহ সুন্দরি ! | 

এহি গঙ্গে ! নমস্তরভা" সব্বতীর্থসমন্ধিতে ! ॥ ৪২ ॥ 

এবমাবাহ্য বিধিবন্‌ মুলমন্ত্রেণ মন্ত্রয়েৎ। 

আমন্ত্যাইস্তসি সংযোজ্য সোমনূ্যাগ্নিমগ্ুলম্‌ ॥ 

বিচিন্ত্য মন্ত্রী তন্মধো নিমজ্জেন্‌ মূলমুচ্চরন্‌। 

উদ্থায়াচমা তৎপশণ্চাৎ যড়জন্যাস-সংযুতঃ ॥ ৪৩ ॥ 

আচমন-মন্ত্রঃ 
যামলে- আত্ম-বিদ্য।-শিবৈশ্তত্বৈরোচামেৎ সাধকাগ্রণীঃ | 
করিঝ প্রাণাযামপূর্বক হন্মন্থ ( নমঃ ) দ্বাবা অঙ্কুশ মুদ্রাবোগে মণ্ডল হইতে [ “বন্গাণ্ডে 
যানি” * ইত্যাদি মন্ত্রের ছার! ) তীর্থ আবাহন করিবে । “মগুলাৎ* পদের অর্থ-_ 
সুর্ধ্যমণ্ডল হইতে ॥ ৪১ ॥ উক্ত আবাহন মন্ত্রের অর্থ-_হে হ্ধ্য! ব্রঙ্গাণ্ডে যে সকল 
তীর্থ আছে, সে সমস্তই তোমার কিরণের দ্বার! স্পৃষ্ট। হে দেব দিবাকর! সেই 
সত্যপ্রযুক্ত তূমি আমাকে তীর্থ প্রদান কর। হেগঙ্গে! হে যমুনে] হে গোদাবরি ! 
হে সরম্বতি ! হে নর্দদে ! হে সিন্ধু! হে কাবেরি! [ তোমর! ] এই জলে সন্নিহিত 
হও। হে দেবি! হেল্ুন্বরি! আমি শ্লানের জন্ত তোমাকে আবাহন করিতেছি, 
গঙ্গে! তুমি এস। হে সর্ববতীর্থপমন্বিতে! তোমায় নমস্কার। 
বিধিপূর্ববক এইরূপ আবাহন করিয়! মূলমন্ত্রের দার! [জল ] অভিমন্ত্রিত করিবে। 

সাধক জলে [ এইরূপে তীর্থ ] আবাহন করিয়া, যোগ করিয়া ও সোম, সুর্য ও অগ্নি- 
মণ্ডল [সঙ্গিহিত] চিন্ত! করিয়া! মূলমন্ত্র উচ্চারণ পূর্বক সেই জলমধ্যে অবগাহন 
করিবে। [ জল মধ্য হইতে ] উখিত হইয়া আচমন করিয়া তাহার পর বড় ন্যাস- 
যুক্ত হইবে অর্থাৎ বড়ঙ স্তাস করিবে ॥৪৩| যামলতন্ত্ে ক্ত হইয়াছে--*হে প্রিয়! 
লাধকাগ্রণী শুদ্ধ জলের দ্বারা আত্মতত্ব, বিচ্ভাতত্ব ও শিবতত্ব_পরভাগে বহ্জায়া 


১০৪ শাক্তানন্দ-তরজিণী 


পা সি আস্িটি আগা আর স্্্িপস্পাতিরালি অাট স্াি সস িন-এ্অরস 








পে রনিসস্হস্তিচে চিনি ্স্ ৮এ, । এস্সিএলি্াস এছ 


বহ্জায়াং পরে দত্বা শুদ্ধেন পাথস৷ প্রিয়ে ! ॥ পাথসা জলেন। 
অভিমন্ত্র্য ততস্তোয়ং মূলমন্ত্রেণ সাধক; 
ক্ষালয়ে তেন বপুষঃ কলুষং কুস্তমুদ্রয়। । 
আতআানং দশধা সিঞ্চেন্‌ মুদ্রয়া কলশাখ্যয়া | 
সপ্তকৃত্বোহভিষিঞ্চ্দে বা মনুনা মন্ত্রিতৈর্জলৈঃ | 
জ্ঞানার্ণবে-_বামহস্তে কৃতা মুষ্টিক্ষহস্তস্ত পাঁবর্বতি ! | 
কলশাখ্যা ভবেনুদ্র। সব্বপাপহরা শুভ ॥৫॥ ৪৪ ॥ 
গৌতমীয়ে--পীভযিত্বাহম্বরং চারু প্রক্ষাল্যাচম্য বাগ্যতঃ। 
ধারয়েদ্‌ বাসসী শুদ্ধে পরীধানোত্তরীয়কে ॥ 
অচ্ছিনে সদশে শুরু আচামেৎ গীঠসংস্থিতঃ | 
মোঙ্গার্থী রক্তবস্ত্রে ছে ভোগার্থী শ্বেতবাসমী ॥ ৪৫ ॥ 
শাক্ততিলক-বিধিঃ 
তিলকং রক্তগন্ধেন চন্দনেন চ বা প্রিয় ! | 
দেব্যস্ত্রং বিলিখেদ্‌ ভালে তারাবীজং ততো হৃদি ॥ 


(স্বাহা ) দিয়া, তদ্ৰার৷ অর্থাৎ আত্মতন্ত্রয় স্বাহা, বিদ্ভাতত্বায় স্বাহা, 
শিবতত্বায় স্বাহ1 মন্ত্রে আচমন করিবে । “পাঁথসা” অর্থ _ জলেন অর্থাৎ জলদার!। 

তাহার পর সাধক মূলমন্ত্রের দ্বারা জল অভিমন্ত্রিত করিয়| কুন্তমুদ্রার সেই জলের 
দার! দেহের পাঁপ ক্ষালন করিবে । সাধক কলশ নামক মুদ্রা অভিমন্ত্রিত জলের দ্বারা 
আত্মাকে ( দেহকে ) দশবার সেচন করিবে । অথবা মন্ত্দ্ধাবা সাতবার সেচন করিবে । 
জ্ঞানার্ণৰ তন্থে বলিয়াছেন__“হে পার্বাতি! বামহস্তে দক্ষিণ হন্ডের মুষ্টি করিলেই 
কলশ নামক মুদ্রা হয়। উহা শুভজনক ও সর্বপাপ বিশাশক।” গৌতমীয় তন্তরে উক্ত 
হইয়াছে--“সাঁধক বাঁগযত হইয়! উত্তমৰপে বস্ত্র ধৌত করিয়া ও নিগীড়ন করিয়া 
( নিউ.ড়াইয়। ) আচমন পূর্ব্বক অচ্ছিন্ন ও দশাধুক্ত শুক্লবর্ণ ছুইখানি বন্ত__পরিহিত 
ও উত্তরীয়--ধাঁরণ করিবে। | তাহার পর ] আসনে উপবিষ্ট হইয়া আঁচমন করিবে। 
মোক্ষার্থী দইখানি রক্রবস্ত্র এবং ভোগাথাঁ ছুইথানি শ্বেতবস্ত্র ধারণ করিবে। ॥ ৪৫ 

হে প্রিয়ে! [তাহার পর] রক্তচন্দন ব1 চন্দন দ্বার! তিলক করিবে (১)। নরশ্রেষ্ঠ 


সস 


* গুপ্তীবর্ণতন্ত্রে কুস্তমুদ্রালক্ষণন্ত-_দক্ষাঙুষ্ে পরাহুষ্ঠং ক্ষিপ্ত1 হস্তদ্বয়েন তৃ। সাঁবকাশা- 
মেকমুষ্টিং কুষ্তমুদরাং বিছুবৃধাঃ | 








চতুর্ঘোল্লাসঃ ১০৫ 








এসসি 


শক্তিং মধ্যগতাং কুর্য্যাৎ সাধকো নরপুজবঃ ॥ 

দেব্যস্্রং স্বম্বোপাসিত-দেব্যস্ত্রং লিখেদিত্যর্থ; | 
ত্রিপুণ্ডেণ বিন! কুর্য্যাদ্‌ যাং কাঞ্চিদ্‌ বৈদিকীং ক্রিয়াম্‌ । 
সা নিক্ষল! ভবেদ্‌ ভূপ! ব্রহ্মণাপি কৃতা যদি ॥ 

ইতি ভবিষ্যুপুবাঁণবচনাৎ। কৃর্্পুবাণে__ 
বৈষ্ণবো! বাথ শৈবো বা শাক্তো বা সৌব এব বা। 
ত্রিপুণ্ডেণ বিনা পুজাং কুব্বাণো যাতাধোগতিম্‌ ॥.৪৬ ॥ 

শিবধর্মে--সিতেন ভন্মন! কুর্ধ্যালললাটে যস্ত্রিপুণ্ড কম্‌। 
সর্বর্বপাপ-বিনিমুক্তঃ শিবলোকে মহীয়তে ॥ 
ভন্মেত্যুপলক্ষণম, দ্রব্যান্তবেণাপি ত্রিপুণ্ডং কার্যাম্‌। তথাচ ভবিষ্যে-_ 

সর্ববস্ত্িপুণ্ডকং কুর্ধযাদ্‌ যন্দস্ত ভম্মন! সদা । 
তদলাভে চন্দনেন মুদ। বা বাবিণাপি বা ॥ 
যৎ কিঞ্চিৎ ককতে কর্ম বিনা বিপ্রস্থিপুণ্ড কম্‌। 
ব্যর্থমেব ভবেৎ সর্বং বন্ধযাস্ত্রীসঙ্গমো যথা ॥ 
সচ্ছিদ্রং কুকতে যন্ত্র পুণ্ুং পশুমতিদ্বিজঃ | 


সাঁধক ললাটে দেবীব অস্ত্র লিখিবে অর্থাৎ অস্ত্রাকাব তিলক করিবে। তাহার পব 
হৃদযে তাঁবাবীজ লিখিবে এবং মধ্যস্থলে শক্তিবীজ লিখিবে। “দেব্যস্ত্র পদের অর্থ_নিজ 
নিজ উপাসিত দেবীব অস্ত্র লিথিবে। কাবণ ভবিষ্যপুবাণে উক্ত হইয়াছে-“ক্রিপুণ্ত, 
ব্যতীত বেদবিহিত যে কোন ক্রিয়া! যদি ব্রঙ্গ। কর্তৃকও অনুঠিত হয়, হে মহাবাঁজ! 
তবে তাহা নিক্ষন।* কৃত্মপুবাণে উক্ত হইয়াছে _ণবব, শৈব, শান্ত ব! পৌর 
(সুধ্যোপাঁসক ) ব্রিপুণ্, ব্যতীত পূজা করিলে অধোগতি প্রাপ্ত হল ॥ ৪৬॥” 

শিব ধর্মে উক্ত হইয়াছে--“ষে বাক্তি শুভ্রব্্ণ ভন্ম দ্বারা ললাটে ত্রিপুণ্, করে, 
সে সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া শিবলোকে গমন কবে”। ভম্মপদটা উপপক্ষণ অর্থাৎ 
ভম্মপদটী অন্ঠান্ত তিলক দ্রব্যকে লক্ষিত করিতেছে । [ ভন্মের অভাবে ] অন্ত দ্রব্যের 
দ্বারাও তিলক কর্তব্য । তাহাই ভবিষ্যপুরাণে উক্ত হইয়াছে__“সমস্ত সাধক ধজ্ঞতস্মের 
দ্বার! সর্ববদা তিলক করিবে। যজ্ঞভন্মের অভাবে চন্দন দ্বার অথবা মৃত্তিকা দ্বার! অথব! 
তলের দ্বার! ত্রিপুণ্ড, করিবে। বিপ্র ব্রিপুণ্ত ব্যতীত যে কোন কর্ম করে, বন্ধ স্তর 
সহ্বাসের ন্যায় তাহার সমস্তই ব্যর্থ হইবে। যে মূঢমতি ঘিজ ব্রিপুগ্ড,কে সচ্ছিত্র 

১৪ 


স্মিত সি সস পট রত অর চি লা তি শি লা 


১০৬ শাক্তানন্দ-তরঙ্গিণী 


সিসির পি সস অর ও পাই» অসি 


ধর্্মার্থকামমোক্ষেযু তস্য ছিদ্র প্রজায়তে ॥৪৭ ॥ 
বৈদিকীং তান্ত্রিকীং সন্ধ্যাং ততঃ কুর্য্যাৎ সমাহিতঃ। 
অশূন্যঞ্চ করং কৃর্য্যাৎ সুবর্ণ-রজতৈঃ কুশৈঃ ॥ 
স্থববর্ণ-রজতকৈব জপ-পুজাদি-কর্মমসু । 

এষ এব কুশঃ শাক্তে ন দর্ভো বনসম্ভবঃ। 

তর্জন্যাং রজতং ধার্য্যং স্বর্ণ ধাধ্যমনাময়া ॥ ৪৮ ॥ 


তান্ত্রিক-সন্ধ্যা 


অথ সন্ধ্যাং প্রবক্ষ্যামি তান্ত্রিকীং সর্ববসিদ্ধিদাম্‌। 
উপবিশ্যাচমেন্ন্ত্রী পয়োভিহানবুদ্বুদৈঃ ॥ 
ততশ্চ,আত্মতত্বায় বিদ্ভাতত্বায় তৎপরম্‌। 
শিবতত্বায় বৈ প্রোচ্য ক্রমেণ বহিতবল্লভাম্‌ ॥ 
মূলান্তৈরেভিরাচামেৎ পৃর্বোত্তরমুখঃ সুধীঃ। 
আচমনং ততঃ কৃত্বা প্রাণায়ামং সমাচরেৎ ॥ ৪৯ ॥ 
ষড়ঙ্গন্তাসমাচধ্য জলে মূলং জপেদ্‌ দশ । 

কুশেন তজ্‌ জলং ভূমৌ ত্রির্মদ্ধি, সপ্ত নিক্ষিপেৎ ॥ 


করে; তাহার ধর্ম, অর্থ, কাম ও মোক্ষে ছিদ্র (বিদ্ব) উৎপন্ন হয়॥ ৪৭ ॥ 

তাহার পর সমাহিত হইয়া বৈদিক ও তান্ত্রিক সন্ধা করিবে। স্বর্ণ, রজত 
ৰ। কুশের দ্বার! হস্তকে অশূন্য করিবে অর্থাৎ স্বর্ণ, রজত বা কুশনিশ্মিত অস্থুরী 
হস্তে ধারণ করিবে । শক্তিবিষয়ক জপ পুজাঁদি কার্যে দ্বর্ণ বা রজতই কুশ, বনজাত 
দর্ভ কুশ নহে। তর্জনীতে রজত এবং অনামিকায় স্বর্ণ ধারণ করিবে ॥ ৪৮ ॥ 

অনস্তর সর্ববসিঞ্চিপপ্রদ তান্ত্রিক সন্ধ্যা [ বিধি ] বলিব। দীক্ষিত সাধক [ আসনে ] 
উপবেশন করিয়া বুদৃবুদ্হীন জলের দ্বারা আঁচমন করিবে। তাহার পর স্থধী সাধক 
ূর্ববমুখ বা উত্তরমুখ হইয়৷ আত্মতত্বায় এবং বিভ্যাতত্বায্স বলিয়। তাহার পর 
শিবতত্বায় বলিয়! যথাক্রমে বতিছধ বল্লভা। (স্বাহা ) বলিয়া অর্থাৎ মূলের অস্তে 
আত্মতত্বায় স্বাহাঃ বিভাতত্বায় স্বাহা, শিবতত্বায় স্বাহা!--এই তিনটা 
মন্ত্রের দ্বারা আচমন করিবে । তাহার পর আচমন করিয়। গ্রাণায়াম করিবে। ॥ ৪৯ ॥ 

ষড়নস্ঠাস করিয়! জলে দশ বার মূলমন্ত্র জপ করিবে | কুশের ছারা সেই জল ভূমিতে 
তিন বার এবং মন্তকে সাতবার নিক্ষেপ করিবে । ছে দেবি! হে দেবেশি! তাহার 





চতুর্ধোল্লাসঃ ১০৭ 


মূলমুচ্চাধ্য দেবেশি ! বামহস্তে জলং ততঃ। 
গৃহীত্বা তজ্জলং দেবি ! তত্র মূলং সমুচ্চরন্‌ ॥ 
শিব-বায়ুজল-পৃর্ী-বহ্িবীজৈস্ত্িধ! পুনঃ | 
অভিমন্ত্্য চ মূলেন সপ্তধ। তত্মুদ্রয়! ॥ 
গলিতান্ধু ক্ষিপেন্‌ মৃদ্ধি, শেষং দক্ষে নিধায় চ। 
ইডয়াকৃষ্য দেহান্তঃ ক্ষালিতৈঃ পাপসঞ্চয়েঃ ॥ 
কৃষ্ণবর্ণং তহুদকং দক্ষনাভ্য| বিরেচয়েৎ। 
দক্ষহত্তে তু তন্মন্ত্রী পাপরূপং বিচিন্ত্য চ ॥ 
পুরতো বজ্বপাষাণে প্রক্ষিপেদস্ত্রমন্ত্রতঃ ॥ ৫০ ॥ 


তর্পণ-বিধিঃ 
জলে যন্ত্র সমালিখ্য তর্য়েৎ পরদেবতাম্‌। 
পুজয়িত্ব! তত্র দেবীং পরিবার-সমন্বিতাম্‌ ॥ 
গুরুপঙ্ক্তীঃ প্রতর্প্যাথ তর্পয়েদিষ্টদেবতাম্‌। 
উত্তরা ভিমুখে! ভূত্বা দেবীমাত্রং প্রতর্পয়েৎ ॥ 
তৃপ্যতাং জগতাং মাতা ভৈরবস্তৃপ্যতাং তথা । 


পর মূলমন্ত্র উচ্চারণ করিয| বাঁমহন্ডে জল লইয়া! সেই জলে মূলমন্ত্ব জপ করিয়া শিববীজ 
( ই), বাযুবীজ ( ধ ), জলবীজ ( ব), পৃথিবী বীজ (ল”) ও বহ্িবীজ (র”) দ্বারা 
সেই জল তিনবার অভিমন্ত্রিত করিয়! পুনরায় মূলমন্ত্রের ঘারা অভিমন্ত্রিত করিয়া তত্ব- 
মুদ্রা ঘার! [অঙ্কুলিচ্ছিদ্র] গলিত [সেই] জল সাতবার মস্তকে নিক্ষেপ করিবে । অবশিষ্ট 
জল দক্ষিণ হন্ডে লইয়! ইড়া নাড়ী ছর। দেহ মধ্যে আকর্ষণ করিয়া [সেই জল] 
্রক্ষালিত পাঁপসমূহের দ্বার। কষ্ণবর্ণ [ দেহমধ্যস্থ ] সেই জলকে দ্ুক্ষনাড়ী ( পিঙ্গলা ) 
দ্বারা দক্ষিণ হস্তে বিরেচন ( বাহির ) করিবে। সাধক সেই বিরেচিত জলকে পাপরূপ 
চিন্ত। করিয়। অন্তর মন্ত্র (ফট) উচ্চারণ পূর্র্বক সম্মুতবর্তী [ কলিত ] ব্রজপাষাণে 
নিক্ষেপ করিবে ॥ ৫* ॥ 

[ তাহার পর ] জলে [ ই্টদেবতার ] যন্ত্র লিখিয়া পরদেবতাঁকে (ইউ দেবতাকে ) 
তর্পন করিবে। সেই জলে পরিবারগণের সহিত দেবীকে পুজা করিয়া, গুরুপঙযৃক্তিকে 
তর্পণ করিয়৷ অনন্তর ইট্টদেবতাকে তর্পণ করিবে। [ অথব1] উত্তর .মুখ হইয়া 
কেবল দেবীকেই তর্পণ করিবে। [ তর্পণ মন্ত্র] জগতাং মাতা তৃপ7তাম্‌, 


১০৮ শাক্তানন্দ-তরঙ্গিণী 


সস পিপি পরপর কাস 


মূলান্তে নাম চৌচ্চার্ষ্য তর্পয়ামি ততঃ পরম্‌ ॥ 

স্বাহাহস্তে তর্পণং ত্বেবং পঞ্চবিংশতিসংখ্যয়! | 

তর্পণঞ্চ প্রকুব্বীত দ্বিতীয়াস্তমথোচ্চরন্‌ ॥ 

পঞ্চবিংশতিসংখ্যাতং দশধা বা ভ্রিধাপি বা। 

একৈকাঞ্জলিতোয়েন পরিবারাংস্ত তর্পয়েৎ ॥ ৫১ ॥ 

সূরধ্-দানম্‌ 

দিনেশায় ক্ষিপেৎ তিষ্ঠন্‌ বারিণ! চাঞ্জলিত্রয়ম্‌। 

ূ্ধ্যমন্ত্র সমুচ্চার্য্য ও হীং হংস ইত্যপি ॥ 

মার্তুভৈরবায়েতি প্রকাশশক্তিসংযুতম্‌। 

ডেস্তং সমুচ্চার্ধ্য গ্রহরাশিযুতায় ঠদ্ধয়ম্‌॥ 

ত্রিধার্জলিং ক্ষিপেনন্ত্রী সিদ্ধয়ে সাঙ্গকন্মণাম্‌ । 

তোয়াঞ্জলিং ততঃ ক্ষিপ্ত সূর্ধ্যমণ্ডলমধ্যগাম্‌ ॥ 

আদিত্যমগুলে দেবীং ধ্যায়েৎ সূর্য্যব্বরূপিণীম্‌। 

তত্তদ্গায়ত্রীমুচ্চাধ্য বিস্থজেদনয়াইর্ঘকম্‌ ॥ 

গায়ত্রীং ভাবয়েদ্‌ দেবীং সূর্যযাসনকৃতাশ্রয়াম্‌ ॥ 

প্রাত্মধ্যাহ-সায়ান্ে ধ্যানং কৃত্বা জপেৎ স্ুধীঃ ॥ 
এইরূপ ভৈ রবস্তপ্যতাম্‌, এইরূপ মূলমন্ত্রে অন্তে ইষ্টদেবতার নাম - উচ্চারণ 
করিয়া 'তর্পয়ামি” বলিয়া তাহার পর শেষে "্বাহা” [ বলিবে ] অর্থাৎ মূল অমুকং 
[ অমুকীং বা] তর্পয়ামি স্বাহ1 বলিয়া এক একব|র জল দিবে) এইরূপ 
তর্পণ ২৫ বার করিবে। অনন্তর দ্বিতীয়ান্ত [ ই& ] নাম উচ্চারণ করিয়৷ ২৫ বার, 
১০ বার অথবা ৩ বার তর্পণ করিবে। এক এক অগ্রলি জল দ্বারা পরিবাঁরগণকে 
তর্পণ করিবে ॥ ৫১ ॥ 

সাধক অঙ্গকার্যের সহিত প্রধান কার্ধ্যের সিদ্ধির জন্য ও" ত্রী' হুংস এইরূপ 

ুরধ্যমন্ত্র উচ্চারণ করিয়া মার্তগুভৈরবায় এবং ডেস্ত ( চতুর্ীবিভক্তন্ত ) প্রকাশ- 
শক্তিসংযুত অর্থাৎ প্রকাশশক্তিসংযুতায় উচ্চারণ করিয়া গ্রহরাশিযুতায় 
ও ঠদ্ঘয (স্বাহ্‌) উচ্চারণ করিয়া তিন বার জলাঞ্জলি দিবে। তাহার পর হুধ্যমগুল 
মধ্যবর্তিনী দেবীকে উদ্দেশ্য করিয়৷ জলাঞ্জলি দিয়া হুরধ্যমগুল-মধ্যবর্তিনী দেবীকে 
ু্ধ্ম্বরূপ! খ্যান করিবে । সেই দেই ( ইষ্টদেবতাঁর ) গায়ত্রী, উচ্চারণ করিয়া ইহা ঘারা 
অর্ধ্য বিসর্জন (প্রদান) করিবে। গাঁয়ত্রী দেবীকে হুরধ্যাসনকৃতাশ্রয়। অর্থাৎ হুধ্যমগ্ডল- 


চতুর্ঘোল্লাসঃ ১০৯ 


পপস্ছি তি সি শি সস শট শি শি রি 


ধ্যানং কৃত্বেতি। বীজব্রয়রূপাং কুগুলিনীং ধ্যাত্বা জপেদিত্যর্থঃ ॥ ৫২ ॥ 
কুগুলিনীধ্যানম্‌ 
কুণ্ডলিনীং ত্রিধা দেবি ! তথা বীজত্রয়ং ত্রিধা। 
তুরীয়াং কুণুলীং মৃদ্ধি, নিত্যানন্দ-স্বরূপিণীম্‌ ॥ 
বাগ্ভবং মূলদেশে চ দ্রবন্বর্ণনিভং স্মরেৎ। 
বহিকুগুলিনীং নিত্যাং বালার্কসদৃশারুণাম্‌ ॥ 
হৃদয়ে কামবীজঞ্চ তূর্য্যকোটি-সমপগ্রভম্‌। 
সূর্য্যকুণ্ডলিনীং তত্র নিত্যানন্দন্ঘরূপ্িণীম্‌ ॥ 
ভ্রমধ্যে শক্তিবীজঞ্চ কোটিচন্দ্র-সমপ্রভম্‌ 
চন্্রকুগ্ডলিনীং তত্র অবদমৃতবিগ্রহাম্‌ ॥ 
বীজত্রয়ময়ীং বিন্দৌ তুর্ধ্যাং বিন্দৃত্রয়াত্মিকাম্‌। 
তর্য্যকুগুলিনীং দেবি ! কেবলাং জ্ঞানবিগ্রহাম্‌॥ ৫৩ ॥ 
প্রাতঃকাঁলে মূলাধারে__বালার্কমণ্ডলাভাসাং ভান্নবহীন্দুলোচনাম্‌। 
পাশাস্কুশৌ শরাংশ্চাপং ধারয়ন্তীং শিবাং স্মরেৎ ॥ 


সা টা এপস, সী 





০০০০০ 


শপ 





মধ্যবর্তিনী চিন্তা করিবে । সুধী সাধক প্রীতঃকালে, মধ্যাহ্ছে ও সারাহ্নে [দেবীকে] 
ধ্যান কুরিয়৷ জপ করিবে । ধ্যানিং কৃত্বা” এই বাক্যের অর্থ হইতেছে-_বীজত্রয়ন্বরূপা 
কুগুলিনীকে ধ্যান করিয়া জপ করিবে ॥ ৫২॥ 

হে দেবি! কুগ্ুলিনীকে তিন প্রকার, বীজত্রয়কে তিন প্রকার এবং মন্তকে 
তুরীয়৷ কৃগুলিনীকে নিত্যাননাস্বরূপ| চিন্তা করিবে। মূলাধারে বাঁগ.ভব বীজকে (এ) 
গলিত স্বর্ণের শ্ায় ভাবনা করিবে। বহিকুগুলিনীকে নিত্য! ও বাল নেবোদিত) সুধ্যের 
হ্যায় অরুণবর্ণ ভাবনা করিবে। হ্বদয়ে কামবীজকে (ক্রী*) কোটি হুধ্যের স্তায় 
দীপ্তিমান্‌ চিন্তা করিবে এবং সে স্থানে হ্ধ্কুগুলিনীকে নিত্যাননন্বরূপা চিত্ত! 
করিবে। ভ্রমধ্যে শক্তিবীজকে (রী) কোটি চন্ত্রতুল্য প্রভাযুক্ত ভাবনা করিবে এবং 
সেস্থানে চন্দ্রকুগুলির্নীকে গলিত অমৃতময় শরীর বিশিষ্ট। চিন্তা করিবে। হে দেবি! 
বিন্দুতে বীজত্রয়রূপা! তূর্য কুগুলিনীকে বিন্দুত্রয়স্বরূপ৷ চিন্ত! করিবে । তুরধ্যা কুগুলিনীকে 
কেবল জ্ঞানময় শরীর ভাবনা করিবে ॥ ৫৩ ॥ 

প্রাতঃকালে মূলাধার পন্পে__কুগুলিনী শক্তিকে নবোদিত সুর্যের দ্যা, অরুণবর্ণা, ' 
রবি, অগ্নি ও চক্জ্ররূপ নয়নত্রয় বিশিষ্টা, হন্তে পাশ, অস্কুশ, শর ও চাপধারিণী চিন্ত] 





১১৩ শীক্তানন্দ-তরঙ্গিণী 


এ |: এ (সস ৯ 


মধ্যাহে হৃৎপন্সে--মধ্যান্ছে চিন্তয়েদ্‌ দেবীং নবযৌবন-শোভিতাম.। 

সায়াহ্ছে ভ্রমধ্যে--সায়ান্ছে চিন্তয়েদ দেবীং ত্রলোক্যৈক-প্রভাময়ীম্‌ | 
নবযৌবনসম্পন্নামুজ্্বলাং পরমাং কলাম্‌॥ 

রাত্রৌ সহম্রারে-_তামেব চিন্তয়েদ্রাত্রৌ ভোগী ভোগপরায়ণাম্‌। ॥৫৪। 


গ্রায়ত্রীজপবিধিঃ 
গায়ত্রীং প্রজপেদ বিদ্বানষ্টাবিংশতিসংখ্যয়! | 
, মনসা প্রজপেন্‌ মন্ত্রং গায়ত্রীঞ্চ বিশেষতঃ ॥ 
গান্ধর্ধেব গায়ন্তং ত্রায়তে যম্মাদ্‌ গায়ত্রী তেন চোচ্যতে। 
মহাপাতক-যুক্তোহপি প্রজপেদ্‌ দশধা যদি | 
সত্যং সত্যং মহাদেবি ! মুক্তো ভবতি তৎক্ষণাৎ। 
অষ্টোত্তর-শতাবৃত্তয। গায়ত্রীং জপতে যদি । 
সর্বপাপ-বিনিমুরক্তো ভবেৎ পুজীধিকারবান্‌। 
আষ্টোত্তর-শতাবৃত্ত্যা মূলমন্ত্র সংজপেৎ ॥ ৫৫ ॥ 
আর্্রবস্ত্রেণ যৎ কর্তব্যং তদাহ যামলে-_ 
নাভিমাত্রোদকে স্থিত্বা দেবীমর্কগতাং স্মরন্‌। 
জপেদষ্টোত্তরশতং লভতে মহতীং শ্রিয়মূ্‌॥ 





করিবে। মধ্যাহ্ছে হৃদয়পন্মে-_মধ্য।হ্ন কালে দেবীকে নবযৌবন-শোভিত| ভাবনা 


করিবে। সারাহ্নে ভ্রমধ্যে-__সায়াহুকাঁলে দেবীকে ত্রিলোকের মিলিত প্রভার হার 
প্রভামরী, নবযৌবন!, দীন্তিমতী ও পরম! কল| ভাঁবন। করিবে। রাত্রিতে সহআর 
পদ্মে--রাঁত্রিতে সেই কুগুলিনীকে ভোগী ব্যক্তি ভোগপরায়ণ| চিন্ত। করিবে ॥ ৫৪ ॥ 
বিদ্বান্‌ ব্যক্তি ২৮ বার গায়ত্রী জপ করিবে। মনের দ্বারা মন্ত্র বিশেষতঃ গায়ত্রী 
জপ করিবে। গন্ধরব্বতন্ত্রে উক্ত হইনাছে -“ধেহেতু গানকারীকে ( জপকারীকে ) [বিপদ 
হইতে ] ত্রাণ করে, সেই হেতু [ উহ! ] গায়ত্রী” নামে কথিত হইতেছে । মহাঁপাঁতকী 
ব্যক্তিও ষদি দশবার গায়ত্রী জপ করে, হে মহাদেবি ! সত্য সত্য সে তৎক্ষণাৎ [ পাঁপ 
হুইতে ] মুক্ত হয়। যদি ১৯৮ বার গায়ত্রী জপ করে, তবে সমস্ত পাপ হইতে মুক্ত 
হইয়া পুজায় অধিকারী হয়। ইষ্টদেবতার মুলমন্ত্রও ১০৮ বার জপ করিবে ॥ ৫৫ ॥ 
আদর্তাদ যাভা করবা যাঁমলতান্গদ চভাঁ্গ! রলিনিকাছিল ৮৭৫ম নাতি লাঁন্ি- _ 



































শা 





সু ওল্ড ক স্ হে স্প ও তব তত্ব সত তত্ব এ ম্বন্স্ স্ব স্ট। / ছু বক ভু ভ্ুস্ু9 সব দন ৬ ব্ঠ৪ স্তর লছ ব্ সক ওনুখ আছে 


